শিশুদের লালন-পালন 
[মাতা-পিতার দায়িত্ব ও সন্তানের করণীয়] 


[বাংলা - bengali - Ul] 


মূল: শাইখ মুহাম্মাদ ইবন জামীল যাইন্নৃহ, 
অনুবাদ: জাকের উল্লাহ আবুল খায়ের 


সম্পাদনায়: মো: আবদুল কাদের 


2011-1432 


IslamHouse. 


https://archive.org/details/@salim molla 


(LN Nb 2 UDG 2S } 
(il UL 
A sl lS ays 


Sal ace as i232 


2011 - 1432 


IslamHouse. 


শিশুদের লালন-পালন ফ 
অনুবাদকের কথা 


শিশুই হল, দেশ ও জাতির ভবিষ্যৎ । শিশুদের বাল্য কালের শিক্ষা-দীক্ষা যদি ভালো হয়, 
তবে তাদের আগামী দিন ও ভবিষ্যৎ ভালো হবে। তাতে দেশ, জাতি ও সমাজ তাদের দ্বারা 
হবে লাভবান ও উপকৃত এ জন্য শিশুদের শিক্ষা, তালীম, তরবিয়ত ও তাদের চরিত্রবান 
করে ঘড়ে তোলার প্রতি গুরুত্ব দেয়া, অধিক গুরুত্বপূর্ণ । এ বিষয়ে কোন কিছু লিখে জাতির 
সামনে তুলে ধরার চিন্তা ও স্বপ্ন অনেক দিন থেকেই লালন করছি। কিন্তু যোগ্যতার 
সীমাবদ্ধতা ও সময়ের অভাবে তা আর বাস্তবে রূপ দিতে পারি নি। তবে সম্প্রতি আমার 
প্রাণপ্রিয় সাইট ইসলাম হাউসে শাইখ মুহাম্মাদ ইবন জামীল যাইনূ রহ. এর একটি 
রিসালা এ বিষয়ে পেয়ে আমি আমার চিন্তা ও লালিত স্বপ্ন বাস্তবায়নের সুযোগটি গ্রহণ 
করি। চিন্তা করলাম এ লিখকের বইটি যদি অনুবাদ করে বাংলা-ভাষাভাষীদের জন্য তুলে 
ধরা হয়, তাতে তারা উপকৃত হবে এবং আমি নিজে কিছু লেখার চেয়েও এ রিসালাটি 
অনুবাদ করা অধিক ফলপ্রসূ হবে। 

লেখক এ বইটিতে কুরআন ও হাদিসের আলোকে শিশুদের উপদেশ দেয়া, মাতা-পিতার 
সাথে সৎ ব্যবহার করা, তাদের খেদমত করা ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করেছেন। 
শিশুরা কীভাবে ওজু, গোসল, তায়াম্মুম ও সালাত আদায় করবে, তাও তিনি এ রিসালাটিতে 
আলোচনা করেছেন। এ ছাড়াও শিশুরা যখন বড় হতে থাকবে, তখন মাতা-পিতার করণীয় 
কি এবং মাতা-পিতার প্রতি তাদের দায়িত্ব কি হওয়া উচিত; তার একটি সংক্ষিপ্ত বর্ণনা 
তিনি তুলে ধরেছেন। আশা করি পাঠকগণ রিসালাটি পাঠ করে উপকৃত হবেন যদি 
একজন পাঠকও এ রিসালাটি পড়ে উপকৃত হন, তাহলে আমি ধরে নিব আমার এ ক্ষুদ্র 
প্রচেষ্টা আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। যেকোনো কাজ করতে গেলেই ভুল-ভ্ৰান্তি 
হওয়াই স্বাভাবিক । সুতরাং আমিও স্বাভাবিক নিয়মের বাইরে নই যদি কোন সু-হৃদয়বান 
পাঠকের চোখে কোন ভুল ধরা পড়ে, তা সংশোধন করে দিলে কৃতজ্ঞ হব। আমি আমার এ 
ক্ষুদ্র প্রয়াসকে আমার অসুস্থ পিতা আল-হাজ্ব আবুল খায়ের সাহেবের জন্য উৎসর্গ করছি; 
যার অকৃত্রিম ভালোবাসা, স্নেহ, মমতা ও সঠিক পথে লালন-পালন করার আন্তরিক 
প্রচেষ্টায় আমি ধন্য । পাঠকদের নিকট বিনীত প্রার্থনা হল, আপনারা আমার অসুস্থ আব্বার 
জন্য দোয়া করবেন আল্লাহ তাকে শিফা দান করুন । আমীন! 

মিডিয়াতেই দিচ্ছি; তাতে শুধু ইন্টারনেটের মাধ্যমে পাঠ করা যাবে। সাথে সাথে যদি প্রিন্ট 
করে বিতরণ করা যেত, তবে অসংখ্য বাংলা-ভাষী, যারা এখনো পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে 


| মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


অভ্যস্ত নয়, তারাও উপকৃত হত। যদি কোন ধনাঢ্য ব্যক্তি ও আহলে-খাইর এ অবশিষ্ট 
কাজটি সম্পাদন করেন, তাহলে তিনি অধিক কল্যাণ ও সাওয়াবের অধিকারী হবেন। 
আল্লাহ আমাদের সকলকে জাযায়ে খাইর দিন। আমীন! 


শিশুদের লালন-পালন ° 
hl ol ls 
ভূমিকা 


DG dle or Ll Sey Lil Dy p32 LG B53 copimidy cindy ot dh tl 0) 
aw al. dS NG Hm 3d hm 

শিশুদের লালন-পালন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় । এ বিষয়ের উপর জানা বা জ্ঞান 
থাকার সাথে মাতা-পিতা ও সন্তান উভয়ের কল্যাণ জড়িত৷ শুধু তাই নয়, একটি সমাজের 
উন্নতি ও জাতির ভবিষ্যৎ শিশুদের শিক্ষা ও লালন পালনের উপর নির্ভর করে। শিশুরাই 
হল, জাতির কর্ণধার ও ভবিষ্যৎ । আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ । এ কারণেই 
ইসলাম ও মনীষীগণ বিশেষ করে সমস্ত-মনীষীদের-সরদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম, যাকে মহান আল্লাহ তা'আলা পিতা-মাতা ও সন্তান উভয়ের জন্য শিক্ষক ও 
পথপ্রদর্শক হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনি শিশুদের শিক্ষা-দীক্ষা ও সঠিকভাবে 
লালন-পালন করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, যাতে তাদের জন্য দুনিয়া ও 
আখিরাতের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হয়। 

এ কারণেই আমরা কুরআনে করীমে দেখতে পাই যে, মহান আল্লাহ তা'আলা শিক্ষণীয় ও 
উপদেশমূলক অনেক ঘটনা বর্ণনা করেছেন, যাতে সন্তানের প্রতি মাতা-পিতার দায়িত্ব 
সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন, লোকমান হাকিমের ঘটনা; এ ঘটনাতে তিনি তার 
ছেলেকে অতীব গুরুত্বপূর্ণ উপদেশ দেন, যা কুরআন সবিস্তারে আলোচনা করেছে। 
অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকেই তার চাচাতো ভাই 
আব্দুল্লাহ ইবনে আব্বাসের অন্তরে তাওহীদের বীজ বপন করে জাতিকে জানিয়ে দেন যে, 
বাল্যকাল থেকেই একজন সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে হবে। আমাদের এ বইয়ে 
মাতা-পিতার প্রতি সন্তানের দায়-দায়িত্ব কি? মহান আল্লাহর নিকট আকুল আবেদন, তিনি 
যেন এ বইটি দ্বারা পাঠকদের উপকৃত করেন এবং বইটিকে যেন একমাত্র মহান আল্লাহর 
সন্তুষ্টি লাভের কারণ বানিয়ে দেন। 


মুহাম্মাদ ইবন জামীল যাইনুূ 


8 মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


সন্তানের প্রতি লোকমান হাকীমের উপদেশাবলি 


প্রথমে লোকমান আ. তার ছেলেকে যেভাবে উপদেশ দিয়েছেন, তা আলোচনা করা হল। 
কারণ, লোকমান আ. তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন, তা এতই সুন্দর ও গ্রহণ যোগ্য 
যে, মহান আল্লাহ তা'আলা তা কুরআনে করীমে উল্লেখ করে কিয়ামত পর্যন্ত অনাগত 
উম্মতের জন্য তিলাওয়াতে উপযোগী করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্তের জন্য তা আদর্শ 
করে রেখেছেন। 
লোকমান আ. তার ছেলেকে যে উপদেশ দেন তা নিম্নরূপ: 
মহান আল্লাহ তা'আলা বলেন, 

{5 85 53 SUE IE 
অর্থ, “আর স্মরণ কর, যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল... ৷” 
এ উপদেশগুলো ছিল অত্যন্ত উপকারী, যে কারণে মহান আল্লাহ তা'আলা কুরআনে করীমে 
লোকমান হাকিমের পক্ষ থেকে উল্লেখ করেন। 


প্রথম উপদেশ: তিনি তার ছেলেকে বলেন, 
(ob DE IH IAL BSY BU) 
অর্থ, “হে প্রিয় বৎস আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক হল বড় যুলুম ৷” 


এখানে লক্ষণীয় যে, প্রথমে তিনি তার ছেলেকে শিরক হতে বিরত থাকতে নির্দেশ দেন। 
একজন সন্তান তাকে অবশ্যই জীবনের শুরু থেকেই আল্লাহর তাওহীদে বিশ্বাসী হতে হবে। 
কারণ, তাওহীদই হল, যাবতীয় কর্মকাণ্ডের বিশুদ্ধতা ও নির্ভুলতার একমাত্র মাপকাঠি । তাই 
তিনি তার ছেলেকে প্রথমেই বলেন, আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরিক করা হতে 
বেচে থাক যেমন, মৃত ব্যক্তির নিকট প্রার্থনা করা অথবা অনুপস্থিত ও অক্ষম লোকের 
নিকট সাহায্য চাওয়া বা প্রার্থনা করা ইত্যাদি । এছাড়াও এ ধরনের আরও অনেক কাজ 
আছে, যেগুলো শিরকের অন্তর্ভুক্ত । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, “দোআ হল ইবাদত” ;১)| »৯ ॥(০এ)| সুতরাং আল্লাহর মাখলুকের নিকট 
দোআ করার অর্থ হল, মাখলুকের ইবাদত করা, যা শিরক । 

মহান আল্লাহ তা'আলা যখন তার বাণী, (4৬ 4531/4 45} অর্থাৎ “তারা তাদের 
ঈমানের সাথে যুলুমকে একত্র করে নি।” এ আয়াত নাযিল করেন, তখন বিষয়টি 


শিশুদের লালন-পালন ; 


মুসলিমদের জন্য কষ্টকর হল, এবং তারা বলাবলি করল যে, আমাদের মধ্যে কে এমন 
আছে যে তার উপর অবিচার করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 
আলোচনা শোনে বললেন, 
bE El Dri Gah BET EG: AY OLD U5 ame ff cS 2d 5 SL AS ud } 
অর্থাৎ, “তোমরা যে রকম চিন্তা করছ, তা নয়, এখানে আয়াতে যুলুম দ্বারা উদ্দেশ্য হল, 
শিরক । তোমরা কি লোকমান আ. তার ছেলেকে যে উপদেশ দিয়েছে, তা শোন নি? তিনি 
তার ছেলেকে বলেছিলেন, 

{BEE DANA LEN EG} 
অর্থ, হে প্রিয় বৎস আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক হল বড় যুলুম ৷” 


দ্বিতীয় উপদেশ: মহান আল্লাহ তা'আলা মানবজাতিকে যে উপদেশ দিয়েছেন, তার বর্ণনা 
দিয়ে বলেন, 

Cad JAY SKM NM HE Gass hs FG LE sy SSNS) 
অর্থ, “আর আমি মানুষকে তার মাতাপিতার ব্যাপারে [সদাচরণের] নির্দেশ দিয়েছি । তার মা 
কষ্টের পর কষ্ট ভোগ করে, তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে; 
সুতরাং আমার ও তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর। প্রত্যাবর্তন-তো আমার 
কাছেই ৷” [সুরা লোকমান: ১৪] 

তিনি তার ছেলেকে কেবলই আল্লাহর ইবাদত করা ও তার সাথে ইবাদতে কাউকে শরীক 
করতে নিষেধ করার সাথে সাথে মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করার উপদেশ দেন। 
কারণ, মাতা-পিতার অধিকার সন্তানের উপর অনেক বেশি। মা তাকে গর্ভধারণ, দুধ-পান 
ও ছোট বেলা লালন-পালন করতে গিয়ে অনেক ভ্রালা-যন্ত্রণা ও কষ্ট সইতে হয়েছে। 
তারপর তার পিতাও লালন-পালনের খরচাদি, পড়া-লেখা ও ইত্যাদির দায়িত্ব নিয়ে তাকে 
বড় করছে এবং মানুষ হিসেবে ঘড়ে তুলছে। তাই তারা উভয় সন্তানের পক্ষ হতে 
অভিসম্পাত ও খেদমত পাওয়ার অধিকার রাখে । 


তৃতীয় উপদেশ: মহান আল্লাহ তা'আলা কুরআনে করীমে মাতা-পিতা যখন তোমাকে শিরক 
বা কুফরের নির্দেশ দেয়, তখন তোমার করণীয় কি হবে তার বর্ণনা দিয়ে বলেন, 
Jd B55 G5 GUS US CEES HW dle » DLL GLEN MIL 03 


? মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


অর্থ, “আর যদি তারা তোমাকে আমার সাথে শিরক করতে জোর চেষ্টা করে, যে বিষয়ে 
তোমার কোন জ্ঞান নেই, তখন তাদের আনুগত্য করবে না। এবং দুনিয়ায় তাদের সাথে 
করবে সন্তভাবে। আর আমার অনুসরণ কর তার পথ, যে আমার অভিমুখী হয়। তারপর 
আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন । তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব, যা তোমরা 
করতে” [সূরা লোকমান: ১৫] 
পূর্ণরূপে তাদের দ্বীনের আনুগত্য করতে বাধ্য করে, তাহলে তুমি তাদের কথা শুনবে না 
এবং তাদের নির্দেশ মানবে না। তবে তারা যদি দ্বীন কবুল না করে, তারপরও তুমি তাদের 
সাথে কোন প্রকার অশালীন আচরণ করবে না। তাদের দ্বীন কবুল না করা তাদের সাথে 
না। তুমি তাদের সাথে ভালো ব্যবহারই করবে। আর মুমিনদের পথের অনুসারী হবে, 
তাতে কোন অসুবিধা নাই 
এ কথার সমর্থনে আমি বলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীও বিষয়টিকে 
আরও স্পষ্ট ও শক্তিশালী করেন, তিনি বলেন, 

Cy all 3 il LSL Ml iar 3 oN ic NY 
“আল্লাহর নাফরমানিতে কোন মাখলুকের আনুগত্য চলবে না। আনুগত্য-তো হবে একমাত্র 
ভালো কাজে” 


চতুৰ্থ উপদেশ: লোকমান হাকিম তার ছেলেকে কোন প্রকার অন্যায় অপরাধ করতে নিষেধ 
করেন তিনি এ বিষয়ে তার ছেলেকে যে উপদেশ দেন, মহান আল্লাহ তা'আলা কুরআনে 
তার বর্ণনা দেন৷ মহান আল্লাহ তা'আলা বলেন, 

4G St 2G HSM SHIA BAS IE LIS JE BIO EG 
অর্থ, “হে আমার প্রিয় বৎস! নিশ্চয় তা [পাপ-পুণ্য] যদি সরিষা দানার পরিমাণও হয়, 
অত:পর তা থাকে পাথরের মধ্যে কিংবা আসমান সমূহে বা জমিনের মধ্যে, আল্লাহ তাও 
নিয়ে আসবেন; নিশ্চয় আল্লাহ সুক্ষম্মদর্শী সর্বজ্ঞ ।” [সূরা লোকমান: ১৬] 

আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসীর রহ. বলেন, অন্যায় বা অপরাধ যতই ছোট হোক 
না কেন, এমনকি যদি তা শস্য-দানার সমপরিমাণও হয়, কিয়ামতের দিন মহান আল্লাহ্‌ 
তা‘আলা তা উপস্থিত করবে এবং মীযানে ওজন দেয়া হবে। যদি তা ভালো হয়, তাহলে 


শিশুদের লালন-পালন bl 


তাকে ভালো প্রতিদান দেয়া হবে। আর যদি খারাপ কাজ হয়, তাহলে তাকে খারাপ 
প্রতিদান দেয়া হবে। 


পঞ্চম উপদেশ: লোকমান হাকিম তার ছেলেকে সালাত কায়েমের উপদেশ দেন। মহান 
আল্লাহ তা'আলা তার বর্ণনা দিয়ে বলেন, {১.5 51 &; ৬} অর্থাৎ, “হে আমার প্রিয় বৎস 
সালাত কায়েম কর”, তুমি সালাতকে তার ওয়াজিবসমূহ ও রোকনসমূহ সহ আদায় কর। 


ষষ্ঠ উপদেশ: 

CE ye 8 Syd 5) 
অর্থাৎ “তুমি ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ হতে মানুষকে নিষেধ কর।” 
বিনম্র ভাষায় তাদের দাওয়াত দাও, যাদের তুমি দাওয়াত দেবে তাদের সাথে কোন প্রকার 
কঠোরতা করো না। 


সপ্তম উপদেশ: আল্লাহ বলেন, {০ ৬ & ৷; “যে তোমাকে কষ্ট দেয় তার উপর 
তুমি ধৈৰ্য ধারণ কর।” আয়াত দ্বারা স্পষ্ট হয় যে, যারা ভালো কাজের আদেশ দেবে এবং 
খারাপ ও মন্দ কাজ হতে মানুষকে নিষেধ করবে তাকে অবশ্যই কষ্টের সম্মুখীন হতে হবে 
এবং অগ্নিপরীক্ষা দিতে হবে। যখন পরীক্ষার সম্মুখীন হবে তখন তোমার করণীয় হল, 
ধৈর্যধারণ করা ও ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া । রাসূল সা. বলেন, 
de 2 Ny wl Des Y SA A or Fl ll de ay wll Be SM 3h 
(23 

“যে ঈমানদার মানুষের সাথে উঠা-বসা ও লেনদেন করে এবং তারা যে সব কষ্ট দেয়, তার 
উপর ধৈর্য ধারণ করে, সে-- যে মুমিন মানুষের সাথে উঠা-বসা বা লেনদেন করে না এবং 
কোন কষ্ট বা পরীক্ষার সম্মুখীন হয় না-তার থেকে উত্তম ৷” 

Cree 2 5 IY 
অর্থ, “নিশ্চয় এগুলো অন্যতম সংকল্পের কাজ ৷” অর্থাৎ, মানুষ তোমাকে যে কষ্ট দেয়, তার 
উপর ধৈর্য ধারণ করা অন্যতম দৃঢ় প্রত্যয়ের কাজ। 


অষ্টম উপদেশ: 
{AUIS 22 Vy 


অর্থ, “আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিয়ো না।” 


le মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


আল্লামা ইবনে কাসীর রহ. বলেন, ‘যখন তুমি কথা বল অথবা তোমার সাথে মানুষ কথা 
বলে, তখন তুমি মানুষকে ঘৃণা করে অথবা তাদের উপর অহংকার করে, তাদের থেকে মুখ 
ফিরিয়ে রাখবে না। তাদের সাথে হাস্যোজ্জ্বল হয়ে কথা বলবে। তাদের জন্য উদার হবে 
এবং তাদের প্রতি বিনয়ী হবে 

কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

“তোমার অপর ভাইয়ের সম্মুখে তুমি মুচকি হাসি দিলে, তাও সদকা হিসেবে পরিগণিত 
হবে” 


নবম উপদেশ: আল্লাহ তা'আলা বলেন: 
MESS EER 

“অহংকার ও হঠকারিতা প্রদর্শন করে জমিনে হাটা চলা করবে না।” কারণ, এ ধরনের 
কাজের কারণে আল্লাহ তোমাকে অপছন্দ করবে। এ কারণেই মহান আল্লাহ তা'আলা 
বলেন, 

CxS JE EF LLNS 
“নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক, অহংকারীকে পছন্দ করেন না॥” 
অর্থাৎ যারা নিজেকে বড় মনে করে এবং অন্যদের উপর বড়াই করে, মহান আল্লাহ 
তাআলা তাদের পছন্দ করে না। 


দশম উপদেশ: নমনীয় হয়ে হাটা চলা করা । মহান আল্লাহ তা'আলা কুরআনে করীমে 
বলেন: {৩,১5 ১ ১5;} “আর তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন কর।” তুমি 
তোমার চলাচলে স্বাভাবিক চলাচল কর । খুব দ্রুত হাঁটবে না আবার একেবারে মন্থর 
গতিতেও না৷ মধ্যম পন্থায় চলাচল করবে। তোমার চলাচলে যেন কোন প্রকার সীমালজ্ঘন 
না হয়। 


একাদশ উপদেশ: নরম সূরে কথা বলা। লোকমান হাকীম তার ছেলেকে নরম সূরে কথা 
বলতে আদেশ দেন। মহান আল্লাহ তা'আলা বলেন, {১০ ৮ ০৯৯£|;} “তোমার 
আওয়াজ নিচু কর।” আর কথায় কোন তুমি কোন প্রকার বাড়াবাড়ি করবে না। বিনা 
প্রয়োজনে তুমি তোমার আওয়াজকে উঁচু করো না। মহান আল্লাহ তা'আলা বলেন, 

Gt Sd SY 


শিশুদের লালন-পালন ” 


“নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হল, গাধার আওয়াজ ৷” 
আল্লামা মুজাহিদ বলেন, ‘সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হল, গাধার আওয়াজ ৷ অর্থাৎ, মানুষ 
যখন বিকট আওয়াজে কথা বলে, তখন তার আওয়াজ গাধার আওয়াজের সাদৃশ্য হয়। 
আর এ ধরনের বিকট আওয়াজ মহান আল্লাহ তা'আলার নিকট একেবারেই অপছন্দনীয় । 
বিকট আওয়াজকে গাধার আওয়াজের সাথে তুলনা করা প্রমাণ করে যে, বিকট শব্দে 
আওয়াজ করে কথা বলা হারাম । কারণ, মহান আল্লাহ তা'আলা এর জন্য একটি খারাপ 
দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। যেমনিভাবে_ 
ক. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(E38 BS 382 HIS ain SB Sladl csdl fo ll 
“আমাদের জন্য কোন খারাপ ও নিকৃষ্ট দৃষ্টান্ত হতে পারে না। কোন কিছু দান করে ফিরিয়ে 
নেয়া কুকুরের মত, যে কুকুর বমি করে তা আবার মুখে নিয়ে খায়৷” 
খ. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
3p JL Gre ams Bly Ss Sl) Gb cals cp LS idl lol sas 13h 
(bles ol eb clad or 
“মোরগের আওয়াজ শোনে তোমরা আল্লাহর নিকট অনুগ্রহ কামনা কর, কারণ, সে নিশ্চয় 
কোন ফেরেশতা দেখেছে। আর গাধার আওয়াজ শোনে তোমরা শয়তান থেকে আশ্রয় 
প্রার্থনা কর । কারণ, সে অবশ্যই একজন শয়তান দেখেছে” 
দেখুন: তাফসীর ইবন কাসীর, খ. ৩ পৃ. ৪৪৬ 


3 মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


. আয়াত দ্বারা প্রতীয়মান হয়, যে সব কাজ করলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত 
হয়, পিতা তার ছেলেকে সে বিষয়ে উপদেশ দিবে। 

. উপদেশ দেয়ার ক্ষেত্রে প্রথমে তাওহীদের উপর অটল ও অবিচল থাকতে এবং শিরক 
থেকে বিরত থাকতে নির্দেশ দেবে। কারণ, শিরক হল, এমন এক যুলুম বা অন্যায়, যা 
মানুষের যাবতীয় সমস্ত আমলকে বরবাদ করে দেয়। 

আদায় করার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ওয়াজিব হল, মাতা-পিতার কৃতজ্ঞতা বা শুকরিয়া 
আদায় করা। তাদের সাথে উত্তম ব্যবহার করা, কোন প্রকার খারব ব্যবহার না করা 
এবং তাদের উভয়ের সাথে সু-সম্পর্ক বজায় রাখা । 

. আল্লাহর নাফরমানি হয় না, এমন কোন নির্দেশ যদি মাতা-পিতা দিয়ে থাকে, তখন 
সন্তানের উপর তাদের নির্দেশের আনুগত্য করা ওয়াজিব। আর যদি আল্লাহর নাফরমানি 
হয়, তবে তা পালন করা ওয়াজিব নয়। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন: (০, $ ২০৬)৷ 5! 4) 5৮০ 3 ১০১ 5০৬ ১ অর্থ: “আল্লাহর নির্দেশের 
বিরুদ্ধে কোন মাখলুকের আনুগত্য চলে না; আনুগত্য-তো হবে ভালো কাজে” । 

. প্রত্যেক ঈমানদারের উপর কর্তব্য হল, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মুমিন-মুসলিমদের 
পথের অনুকরণ করা, আর অমুসলিম ও বিদআতিদের পথ পরিহার করা । 

. প্রকাশ্যে ও গোপনে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। আর মনে রাখবে কোন 
নেক-কাজ তা যতই ছোট হোক না কেন, তাকে তুচ্ছ মনে করা যাবে না এবং কোন 
খারাপ-কাজ তা যতই ছোট হোক না কেন, তাকে ছোট মনে করা যাবে না এবং তা 
পরিহার করতে কোন প্রকার অবহেলা করা চলবে না। 

. সালাতের যাবতীয় আরকান ও ওয়াজিবগুলি সহ সালাত কায়েম করা প্রত্যেক মুমিনের 
উপর ওয়াজিব; সালাতে কোন প্রকার অবহেলা না করে, সালাতের প্রতি বিশেষ 
মনোযোগী হওয়া এবং খুশুর সাথে সালাত আদায় করা ওয়াজিব । 

. জেনেশুনে, সামর্থানুযায়ী সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে নিষেধ করার দায়িত্ব 
পালন করতে হবে। না জেনে এ কাজ করলে অনেক সময় হিতে-বিপরীত হয়। আর 
মনে রাখতে হবে, এ দায়িত্ব পালনে যথা সম্ভব নমনীয়তা প্রদর্শন করবে; কঠোরতা 
পরিহার করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


শিশুদের লালন-পালন ১১ 


inl DSy cls his Ob SLAG plhxs OB coms opal LS = Sh 
wD 
অর্থ: “তোমাদের কেউ যদি কোন অন্যায় কাজ সংঘটিত হতে দেখে, তখন সে তাকে তার 
হাত দ্বারা প্রতিহত করবে। আর যদি তা সম্ভব না হয়, তবে তার মুখ দ্বারা । আর তাও 
যদি সম্ভব না হয়, তাহলে সে অন্তর দিয়ে ঘৃণা করবে। আর এ হল, ঈমানের 
সর্বনিম্নন্তর ৷” 

৯. মনে রাখতে হবে, সৎকাজের আদেশ ও অসৎ কাজ হতে বারণকারীকে অবশ্যই- 
অবশ্যই ধৈর্যশীল হতে হবে ধৈর্যের কোন বিকল্প নাই । ধৈর্য ধারণ করা হল, একটি 
মহৎ কাজ ৷ আল্লাহ তা‘আলা ধৈৰ্যশীলদের সাথেই থাকেন। 

১০.হাটা চলায় গর্ব ও অহংকার পরিহার করা৷ কারণ, অহংকার করা সম্পূর্ণ হারাম ৷ যারা 
অহংকার ও বড়াই করে আল্লাহ তাদের পছন্দ করেন না। 

১১.হাটার সময় মধ্যম পন্থা অবলম্বন করে হাটতে হবে। খুব দ্রুত হাঁটবে না এবং 
একেবারে ধীর গতিতেও হাঁটবে না। 

১২.প্রয়োজনের চেয়ে অধিক উচ্চ আওয়াজে কথা বলা হতে বিরত থাকবে কারণ, অধিক 
উচ্চ আওয়াজ বা চিৎকার করা হল গাধার স্বভাব । আর দুনিয়াতে গাধার আওয়াজ হল, 
সর্ব নিকৃষ্ট আওয়াজ । 


il মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


শিশুদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ উপদেশ 


আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম, তখন তিনি আমাকে ডেকে বললেন, “হে বৎস! 
আমি কি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব?” এ বলে রাসূল আবদুল্লাহ ইবনে 
আব্বাসকে কিছু উপদেশ দেন। নিম্নে তা তুলে ধরা হল: 
প্রথম উপদেশ: 
এ 4এ১। ১: “তুমি আল্লাহর হেফাজত কর আল্লাহ তোমার হেফাজত করবে” : অর্থাৎ, 
তুমি আল্লাহর নির্দেশ মেনে চল এবং যে সব কাজ হতে আল্লাহ তোমাকে নিষেধ করেছে, 
সে সব কাজ হতে বিরত থাক । আল্লাহ তা'আলা তোমাকে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা 
বিধান করবে। 
দ্বিতীয় উপদেশ: 
(SAL) AL 2 | L:০।| “তুমি আল্লাহকে হেফাজত কর, তখন তুমি তাঁকে তোমার 
সম্মুখেই পাবে।” অর্থাৎ, তুমি আল্লাহ তা'আলার বিধানের সংরক্ষণ ও আল্লাহর হক রক্ষা 
কর; তবে তুমি আল্লাহকে এমন পাবে যে, তিনি তোমাকে ভাল কাজের তাওফিক দেবে 
এবং তোমাকে তোমার যাবতীয় কর্মে সাহায্য করবে। 
তৃতীয় উপদেশ: 
AL lb coil 5 «dhl JL৬ 151 “যখন তুমি কোন কিছু চাইবে, আল্লাহর নিকট 
চাইবে। যখন কোনো সাহায্য চাইবে, আল্লাহ্র কাছেই চাইবে।” অর্থাৎ দুনিয়া ও 
আখিরাতের কোন বিষয়ে সাহায্যের প্রয়োজন হলে, তখন আল্লাহর কাছেই সাহায্য চাও। 
বিশেষ করে, যে কাজ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ সমাধান করতে পারে না, তা 
আল্লাহর নিকটই চাইবে; কোন মাখলুকের নিকট চাইবে না। যেমন, সুস্থতা, রিযক, হায়াত, 
মওত ইত্যাদি । এগুলি এমন কাজ, যা আল্লাহ ছাড়া আর কেউ সমাধান করতে পারে না। 
চতুৰ্থ উপদেশ: 
dF asl 0 cD MASS S53 | dais d ss Siz Of do lal 3 LYN AC, 
dale Dass 5:55 Yds ms ss dy 2 of 
“একটি কথা মনে রাখবে, যদি সমস্ত উম্মত একত্র হয়ে তোমার কোন উপকার করতে 
চায়, আল্লাহ তা'আলা তোমার জন্য যতটুকু উপকার লিপিবদ্ধ করেছে, তার বাইরে বিন্দু 
পরিমাণ উপকারও তোমার কেউ করতে পারবে না, যদি আল্লাহ তোমার উপকার না চায় । 


শিশুদের লালন-পালন ১৩ 


আর সমস্ত উম্মত একত্র হয়ে যদি তোমার কোন ক্ষতি করতে চায়, আল্লাহ তা'আলা 
তোমার জন্য যতটুকু ক্ষতি লিপিবদ্ধ করেছে, তার বাইরে বিন্দু পরিমাণ ক্ষতিও তোমার 
কেউ করতে পারবে না, যদি আল্লাহ তোমার ক্ষতি না চায়।” অর্থাৎ, আল্লাহ তা'আলা 
মানুষের জন্য ভালো ও মন্দের যে, ভাগ্য নির্ধারণ করেছে, তার বাইরে কোন কিছুই 
বাস্তবায়িত হবে না । এ বিষয়ের প্রতি ঈমান আনা আবশ্যক । 
পঞ্চম উপদেশ: 
০) ৬২৯; 6১৬১৷ ৩5, “কলম উঠিয়ে নেয়া হয়েছে ও কাগজ শুকিয়ে গেছে।” তাই 
আল্লাহর উপর তাওয়াককুল করতে হবে। তাওয়াককুল করার অর্থ হল, উপকরণ অবলম্বন 
করে তাওয়াককুল/ভরসা করা। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্্রীর 
মালিককে বলেন, তুমি আগে উষ্থরীকে বেঁধে রাখ এবং আল্লাহর উপর তাওয়াককুল কর। 
ষষ্ঠ উপদেশ: 
522 3 = ৩)| 5 40| 0| 2০৯5 “সচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ কর, বিপদে 
তোমাকে আল্লাহ স্মরণ করবে।” অর্থাৎ, সচ্ছল অবস্থায় তুমি আল্লাহর হক ও মানুষের হক্ক 
আদায় কর, বিপদে আল্লাহ তোমাকে মুক্তি দেবে। 
সপ্তম উপদেশ: 

bd I=: Ll Ly clad I= Ibs tL fC, 
“মনে রেখো যা তুমি পেলে না, তা তোমার পাবার ছিল না; আর যা তুমি পেলে তা তুমি 
না পেয়ে থাকতে না।” অর্থাৎ, আল্লাহ তোমাকে কোন কিছু দান না করলে, তা কখনোই 
তুমি লাভ করতে পারবে না। আর যদি আল্লাহ তাআলা তোমাকে কোন কিছু দান করে, 
তা বাধা দেয়ার কেউ নাই । 
অষ্টম উপদেশ: 
| 2 7০4| ৩ ০1, “আর জেনে রাখ, বিজয় ধৈর্যের সাথে” অর্থাৎ, শত্রু ও নফসের 
বিপক্ষে সাহায্য বা বিজয় লাভ ধৈর্য ধারণের উপর নির্ভর করে। সুতরাং, আমাদের ধৈর্য 
ধারণ করতে হবে। 
নবম উপদেশ: 
০/53! ৮ 0241 5, “বিপদের সাথেই মুক্তি আসে” মুমিন বান্দা যেসব বিপদের সম্মুখীন 
হয়, তারপরই মুক্তি আসে। 
দশম উপদেশ: 


bb মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


২ | ৮ ৩, “কষ্টের সাথেই সুখ।” এক মুসলিম যে কষ্টের মুখোমুখি হয়, তা 
কখনোই স্থায়ী হয় না। কারণ, তারপর অবশ্যই আরাম বা সুখ আসে এবং আসবেই । 


শিশুদের লালন-পালন lal 


হাদিসের নির্যাস: 


. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ভালোবাসতেন তিনি আব্দুল্লাহ ইবনে 
আব্বাস রা. কে নিজের পিছনে বসান এবং আদর করে তিনি তাকে হে বৎস বলে 
আহ্বান করেন, যাতে সে সতর্ক হয় এবং রাসুলের কথার প্রতি মনোযোগী হয় । 
. শিশুদের তিনি আল্লাহর আনুগত্য করা ও তার নাফরমানি হতে বেঁচে থাকার নির্দেশ 
দিতেন, যাতে দুনিয়া ও আখিরাতে তাদের কল্যাণ নিশ্চিত হয়। 
. যখন কোন বান্দা সচ্ছলতা, সুস্থতা ও ধনী অবস্থায় আল্লাহ ও তার বান্দাদের অধিকার 
আদায় করে, আল্লাহ তা'আলা বিপদে তাকে মুক্তি দেবে এবং সাহায্য করবে। 
. আল্লাহর নিকট কোন কিছু চাওয়া ও সাহায্য প্রার্থনার তালীম দেয়ার মাধ্যমে শিশুদের 
অন্তরে ঈমানের বীজ বপন করে দেয়া, মাতা-পিতা ও অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য 
ছোট বেলা থেকেই শিশুদের অন্তরে ঈমানের বীজ বপন করে দিতে হবে, যাতে বড় 
হলে তার পথভ্রষ্ট না হয়। 
. ঈমানের রোকনসমূহ হতে একটি রোকন হল, ভাল ও মন্দের তকদীরের উপর বিশ্বাস 
করা বিষয়টি শিশুদের অন্তরে গেঁথে দিতে হবে। 
. শিশুদের ইতিবাচক মনোভাবের উপর গড়ে তুলতে হবে, যাতে তারা আশা, আকাঙ্ক্ষা ও 
সাহসিকতার সাথে তাদের জীবনের ভবিষ্যৎ রচনা করে এবং তাদের জাতির জন্য 
কর্ণধার ও ত্রাণকর্তা হিসেবে আর্ভিভাব হতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 

Mal dh oA TA Ih dl ral of oly) 
“আর জেনে রাখ: ধৈর্যের সাথেই বিজয়, বিপদের সাথেই মুক্তি, কষ্টের সাথেই সুখ৷” 


Ek মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


ইসলামের রোকনসমূহ 


বড় হয়ে, তা হতে দূরে সরে না যায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
এক. “এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ।” অর্থাৎ, আল্লাহ ছাড়া সত্যিকার কোন ইলাহ নাই 
আর আল্লাহর দ্বীনের ব্যাপারে মুহাম্মদ এর আনুগত্য করা ওয়াজিব ৷' 

দুই. “সালাত কায়েম করা” : সালাতের আরকান ও ওয়াজিবসমূহ সহ খুশুর সাথে সালাত 
আদায় করা। 

তিন. “যাকাত প্রদান করা” : যদি কোন মুসলিম তার মৌলিক প্রয়োজনের বাইরে ৮৫ 
গ্রাম স্বর্ণ বা তার সমপরিমাণ অর্থের মালিক হয়, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে 
যখন তার এ সম্পদের উপর এক বছর অতিবাহিত হয়; তখন তাকে শতকরা ২.৫ টাকা 
যাকাত দিতে হবে। এ-ছাড়াও আরও অনেক সম্পদ আছে যেগুলোর উপর যাকাত ওয়াজিব 
হয়। সে সব সম্পদের যাকাত শরিয়ত কর্তৃক নির্ধারিত হারে প্রদান করতে হয়। 

চার. “বায়তুল্লাহর হজ করা” : হজ তার উপর ফরয হবে, যে হজ করার সামর্থ্য রাখে। 
সূর্যান্ত পর্যন্ত খানা-পিনা ও রোজার পরিপন্থী সবধরনের কাজ হতে বিরত থাকা । 


' ক. ‘আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই’ সাক্ষ্য প্রদানের অর্থ হলো: আল্লাহ ব্যতীত কারো ইবাদত না 
করা, অন্য কাউকে না ডাকা; তাঁকে তার কেবল শরী'আতের মাধ্যমেই ইবাদত করা; আর শুধুমাত্র 
কুরআন ও সুন্নাহ হতে নির্গত শরী‘আত অনুযায়ীই বিচার-ফয়সালা করা । 

খ. ‘মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল’ সাক্ষ্য প্রদানের অর্থ হলো: যে আদেশ তিনি 
দিয়েছেন তা আনুগত্য করা; যে সংবাদ তিনি এনেছেন তা বিশ্বাস করা; আর যা থেকে তিনি বিরত 
থাকতে বলেছেন ও সাবধান করেছেন, তা থেকে দুরে থাকা। কেননা, তার আনুগত্যই আল্লাহর 
আনুগত্য 


শিশুদের লালন-পালন i 


ঈমানের রোকনসমূহ 


. “আল্লাহর প্রতি ঈমান আনা”: আল্লাহর অস্তিত্ব এবং ইবাদতে ও সিফাতসমূহে তাঁর 
একত্ব সম্পর্কে প্রগাঢ় বিশ্বাস করা । 
. “আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনা” : ফেরেশতা হল, আল্লাহরই মাখলুক; যারা 
আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করে এবং তিনি যা করতে বলেন, তাই করে; তার কোন 
প্রকার এদিক সেদিক করে না এবং করার ক্ষমতা রাখে না। 
তাওরাত, জবুর, ইঞ্জিল ও সর্বোত্তম কিতাব কুরআনের প্রতি ঈমান আনা। 
. “আল্লাহর রাসূলদের প্রতি ঈমান আনা” : সর্ব প্রথম রাসূল হলেন নূহ আ. আর সর্বশেষ 
রাসূল হল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । 
. “আখিরাতের প্রতি ঈমান আনা” : এর অর্থ হল, হিসাব দিবসের প্রতি বিশ্বাস করা । 
মানুষের যাবতীয় কর্মের উপর অবশ্যই হিসাব নেয়া হবে এবং তার কর্মের বিনিময়ে 
খারাপ হয়, তবে খারাপ প্রতিদান । 
. “তাকদীরের ভালো ও মন্দের প্রতি ঈমান রাখা” : ভালো ও মন্দের তকদীরের উপর 
রাজি-খুশি থাকা । কারণ, এটা আল্লাহরই নির্ধারণ । (তবে শুধু এর উপর নির্ভর না করে 
থেকে বৈধ উপায়- উপকরণ গ্রহণ করতে হবে৷) 

[মূল হাদীসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন] 


১৮ মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


আল্লাহ তা‘আলা আরশের উপর 


কুরআনের আয়াত, বিশুদ্ধ হাদিস, সত্যিকার জ্ঞান ও সঠিক স্বভাব প্রমাণ করে যে, আল্লাহ 

তা'আলা আরশের উপরই আছেন। একজন মুসলিমের আক্বীদা বা বিশ্বাস এটিই হতে 

হবে। নিম্নে এর সপক্ষে কয়েকটি প্রমাণ উপস্থাপন করা হল। 

১. আল্লাহ তা'আলা বলেন, {6% 5)4)| &£ £25)|} অৰ্থাৎ “আল্লাহ আরশের উপর 
উঠেছেন।” [সূরা ত্বাহা] এ»! এর অর্থ উপরে উঠা এবং উন্নীত হওয়া। যেমনটি 
বুখারির বর্ণনায় তাবেয়ীদের থেকে তার প্রমাণ পাওয়া যায় । 

২. বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন যে ভাষণ দেন, 
অর্পিত রিসালাতের দায়িত্ব তোমাদের নিকট পৌছাইনি?” উপস্থিত সবাই সমস্বরে 
বললে, হ্যাঁ। তারপর তিনি তার আঙ্জুলকে আসমানের দিকে উঠ করলেন এবং সমবেত 
লোকদের দিকে ঝুঁকিয়ে তাদের সম্বোধন করে বললেন, “হে আল্লাহ! তুমি সাক্ষী থাক, 
হে আল্লাহ! তুমি সাক্ষী থাক” [মুসলিম] 

৩. সালাতে মুসল্লিরা বলেন, {০১ 3১) ৩৮ “আমার সুউচ্চ রব কতই না পবিত্র!” 
অনুরূপভাবে দো‘আর সময় মানুষ আসমানের দিকেই হাত উঠায় । [এতেও এ কথা 
স্পষ্ট হয় যে, মহান আল্লাহ তা'আলা উপরেই আছেন ।] 

8. শিশুদের যখন জিজ্ঞাসা করা হয়, আল্লাহ কোথায়? তখন সে স্বভাবতই বলে, আল্লাহ 
আসমানে অথবা ইশারা করে আসমানের দিকে দেখায় । 

৫. মহান আল্লাহ তা'আলা বলেন, {৩৮ 3 ৷ $83} “ আর আল্লাহ, তিনি-তো 
আসমানসমূহে।” [সূরা আল-আন'‘আম] আল্লামা ইবনে কাসীর রহ. এ আয়াতের 
তাফসীরে বলেন, তাফসীরবিদগণ এ বিষয়ে একমত পোষণ করেন যে, পথভ্রষ্ট দল 
জাহমিয়ারা যে কথা বলে, আমরা তা বলবো না। তারা বলে “আল্লাহ তাআলা সর্বত্র 
বিরাজমান’, অথচ মহান আল্লাহ তা হতে সম্পূর্ণ মুক্ত। আর ৩, এ $ বা আল্লাহ 
আসমানে এ কথার অর্থ হল ৷, &5- আল্লাহর আসমানের উপর ৷ তবে মহান 
আল্লাহ তা'আলা আমাদের দেখেন, আমাদের কথা শোনেন, যদিও তিনি আরশের উপর 
অবস্থান করছেন। 


শিশুদের লালন-পালন ১ 


অসাধারণ উপদেশমূলক কাহিনী 


এ বিষয়ে হাদিসে একটি ঘটনা বর্ণিত আছে: 
ast oh fs Je F7 ed 56: db ac dl gy dl =p Be 
NCES EEE ELE EL TN TEE 
Sul dl Jy b dG che AS bas lay ale DH Le Dl esl ASS WSIS SS 
JG cal dy esl: edb el pe: dG sll 3 IGA: das lg S51: dG excl 
0 isis lob ets: 
অর্থ, মুয়াবিয়া ইবনে হাকাম আস-সুলামী রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমার একজন 
বাঁদী ছিল, সে ওহুদ পাহাড়ের প্রান্তে আমার ছাগল চড়াত। একদিন সে বাড়িতে আসলে, 
তখন একটি নেকড়ে বাঘে এসে আমার একটি ছাগল ধরে নিয়ে যায়। আর আমি যেহেতু 
একজন আদম সন্তান মানুষ, এতে স্বভাবতই অন্যান্য মানুষের মত আমিও খুব কষ্ট 
পেলাম ফলে আমি বাঁদীটিকে সজোরে একটি প্রহার করলাম । পরবর্তীতে বিষয়টি আমাকে 
ব্যথিত করলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসে বললাম, হে 
আল্লাহর রাসূল! আমি কি তাকে আজাদ করে দেব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি তাকে আমার নিকট নিয়ে আস । তারপর আমি তাকে 
নিয়ে এলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করল, “আল্লাহ কোথায়?” 
উত্তরে সে বলল, “আল্লাহ আসমানে” তারপর জিজ্ঞাসা করল, “আমি কে?” সে বলল, 
“আপনি আল্লাহর রাসূল” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, “তুমি তাকে 
আজাদ করে দাও, কারণ সে মুমিন ।” [মুসলিম ও আবু দাউদ] (‘আসমানে’ অর্থ হলো 
‘আসমানের উপরে’) । 


i মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


হাদিসের শিক্ষণীয় বিষয়সমূহ: 


১. ছোট হোক অথবা বড় হোক যে কোন ধরনের সমস্যায় সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তার সমাধান করত, যাতে তারা এ বিষয়ে আল্লাহর 
বিধান কী তা জানতে পারে। 

২. আর বিচার ফায়সালার জন্য আল্লাহ ও তার রাসূলের নিকটই যেতে হবে। আল্লাহ ও 
তার রাসূলকে বাদ দিয়ে কারো নিকট বিচার ফায়সালার জন্য যাওয়া কোন ঈমানদারের 
কাজ হতে পারে না। কারণ, মহান আল্লাহ তা'আলা কুরআনে করীমে বলেন, 

EL CS EGS heed SUEY BS HES SFE CS BSL GS S48 I D5 

LS 
“আমি আপনার রবের শপথ করে বলছি, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে 
না যতক্ষণ না তাদের বিবাদ মীমাংসায় আপনাকে ফায়সালাকারী না বানায় । অতঃপর 
আপনি যে ফায়সালা দিয়েছেন, তাতে তাদের অন্তরে কোন প্রকার সংকীৰ্ণতা না থাকে 
এবং তারা পুরোপুরি আত্মসমর্পন করে।” [সূরা আন-নিসা: ৬৫] 

৩. বাঁদীটিকে প্রহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নি, শুধু তাই 
নয়, বিষয়টি তার নিকট খুব কষ্টকর ও দুঃখনীয় ছিল। 

8. হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, সাধারণত মুমিনদেরই আজাদ করে দেয়া হয়, কাফেরদের 
নয়। কারণ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বাঁদীটির পরীক্ষা 
করেছেন। তারপর যখন তিনি তার ঈমানের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হলেন, তখন 
আজাদ করতে নির্দেশ দিতেন না। 

৫. এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে, তাওহীদ বিষয়ে মানুষের নিকট জিজ্ঞাসা করা 
আবশ্যক । আর আল্লাহ তা'আলা যে, আরশের উপর তা প্রতিটি মুমিন মুসলিমের জানা 
থাকা আবশ্যক । 

৬. ‘আল্লাহ কোথায়?’ এ বলে কাউকে জিজ্ঞাসা করা যে সুন্নত তা এ হাদিস দ্বারা প্রমাণিত । 
কারণ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোথায়? এ বলে বাঁদীটিকে 
জিজ্ঞাসা করেছেন। 
আল্লাহ তা'আলা আসমানে! এ বলে উত্তর দেওয়া যে বৈধ তা এ হাদিস দ্বারা প্রমাণিত । 
কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উত্তরের উপর স্বীকৃতি দিয়েছেন এবং 


শিশুদের লালন-পালন by 


কোন প্রকার আপত্তি করেননি। এ ছাড়া উত্তরটি আল্লাহ তা'আলার বাণীর অনুরূপ । 
আল্লাহ তা'আলা কুরআনে বলেন, 

{52 BNE Lk MALLS ie 
নিরাপদ হয়ে গেছ, অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে৷” 
ইবনে আব্বাস রা. বলেন, তিনি হলেন, মহান আল্লাহ তা'আলা । 
আর আয়াতে ॥.এ| 3 কথাটির অর্থ: 45 - আসমানের উপর । 

৭. একজন মানুষের ঈমান তখন বিশুদ্ধ হবে, যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর রিসালাত বিষয়ে সাক্ষী প্রদান করবে। আল্লাহর উপর ঈমান আনল, 
অথচ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকার করল না, 
তাহলে সে ঈমানদার হতে পারবে না। 

৮. মহান আল্লাহ তা'আলা আসমানে এ কথার উপর বিশ্বাস করা, প্রমাণ করে যে, তার 
ঈমান সঠিক ও নির্ভেজাল । আর এ বিষয়ের উপর বিশ্বাস করা প্রতিটি মুমিনের 
আবশ্যক । 

৯. এ হাদিস দ্বারা তাদের কথা প্রত্যাখ্যান করা হল, যারা বলে মহান আল্লাহ সশরীরে 
সর্বত্র বিরাজমান। তাদের কথাটি ঈমানের সম্পূর্ণ পরিপন্থা। সত্যি কথা হল, আল্লাহ্‌ 
তা‘আলা আসমানে ৷ তবে তার জ্ঞান আমাদের সাথে আছেন এবং তার ইলম বা জ্ঞান 
আমাদের পরিবেষ্টন করে আছেন, তিনি সশরীরে আমাদের সাথে নাই । তার ইলম ও 
কুদরাত সর্বত্র বিরাজমান। যারা বলে ‘আল্লাহ তা'আলা সশরীরে সর্বত্র বিরাজমান’ 
তাদের কথা ভ্রান্ত ও ভুল। 

১০ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদীটিকে পরীক্ষা করার জন্য তার নিকট নিয়ে 
আসার জন্য যে, নির্দেশ দিয়েছেন, তা প্রমাণ করে যে, তিনি গায়েব জানেন না। যদি 
গায়েব জানতেন তাহলে তিনি তাকে জিজ্ঞাসা না করেই ফায়সালা দিতে পারতেন। এ 
হাদিস দ্বারা সূফীদের দাবীও বাতিল বলে প্রমাণিত হয়; কারণ, তারা বলে রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। প্রকৃত সত্য হল, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কোন গায়েব জানেন না। এ কারণে মহান আল্লাহ তা'আলা তার 
নবীকে নির্দেশ দেন যে, 

U5 A Ss SHES CANA ES Ii adhl EG IUES Y5 ULES oS IHN Fy 

CE TE se 


bh মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


“হে রাসূল! আপনি বলুন, আমি আমার নিজের জন্যও উপকার ও ক্ষতির নিয়ন্ত্রণ 
করতে সক্ষম নই তবে আল্লাহ যা চায়। আর আমি যদি গায়েব জানতাম, তবে অধিক 
কল্যাণ লাভ করতাম আমাকে কোন ক্ষতি স্পর্শ করত না। আমি-তো শুধু মুমিন 
সম্প্রদায়ের জন্য ভয় প্রদর্শনকারী ও সুসংবাদ-দানকারী ৷” 


শিশুদের লালন-পালন 3 


পিতা-মাতা ও সন্তানের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
উপদেশ: 


১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

nl BEV Jxdly so) of dis LD FUNG i x) 8 dai PFS; EL ES’ 

Jb BPE lees) oF Die BY rh 29) 2 SA 0) oF YF 

tas) 1 i Eb 

অর্থ, “তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল! তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে 
জিজ্ঞাসা করা হবে। একজন ইমাম সে অবশ্যই একজন দায়িত্বশীল, তাকে অবশ্যই 
তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পরিবারের কর্তা সে তার 
পরিবারের দায়িত্বশীল । তাকে অবশ্যই তার পরিবারের যারা তার অধীনস্থ তাদের 
বিষয়ে জিজ্ঞাসা করা হবে। একজন মহিলা সে তার স্বামীর ঘরে দায়িত্বশীল, তাকে 
অবশ্যই তার অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আর একজন চাকর সে তার 
মালিকের ধন-সম্পদের দায়িত্বশীল! তাকে তার দায়িত্বের বিষয়ে জিজ্ঞাসা করা হবে।” 
[বুখারী, মুসলিম] 

২. আব্দুল্লাহ ইবনে মাসুদ রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! 
সবচেয়ে মারাত্মক অপরাধ কি? তিনি উত্তরে বললেন, 

STE las abs OAS IA Ff: UE SS: ods cs 29S dh at of 

dle Ul S33 0: dE el 
“আল্লাহর সাথে কাউকে শরীক করা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন।” আমি 
বললাম, তারপর মারাত্মক অপরাধ কোনটি? তিনি বললেন, “তোমার সন্তান তোমার 
সাথে খাবে এ ভয়ে তুমি তাকে হত্যা করলে।” আমি বললাম, তারপর মারাত্মক 
অপরাধ কোনটি? তিনি বললেন, “তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার 
করলে ৷” [বুখারী, মুসলিম] 

৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ১); $ 1/১০, এঁ৷ 1,5 “তোমরা 
আল্লাহকে ভয় কর এবং তোমাদের সন্তানদের বিষয়ে ইনসাফ কর” [বুখারী, মুসলিম] 
অর্থাৎ, তোমাদের সন্তানদের বিষয়ে তাদের ধন-সম্পত্তিতে, অনুদানের ক্ষেত্রে ও 
যাবতীয় সব বিষয়ে তুমি ইনসাফ কর। 

8. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


ডট মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


cael ES estdl JS Sas 51 Sle lc Sle pb bl Go lp 3) SO 
leas 2 SS 
“প্রতিটি নবজাত শিশু ফিতরাত তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে, তারপর তার 
পিতা তাকে ইয়াহুদি বানায়, খ্রিষ্টান বানায়, অথবা অগ্নি-উপাসক বানায় । যেমন, চতুষ্পদ 
জন্তু সে একটি জন্তু জন্ম দেয়, কিন্তু তার মধ্যে কোনটিকেই তুমি কান কাটা দেখতে 
পাবে না৷” [বুখারী] 
৫. রাসূল সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, , 
al a ol ay bl et dl bl 2c 42dly Il x3 Of ALS a) 
গালি দেওয়া । যেমন, সে কোন লোকের পিতাকে গালি দিল, তখন লোকটিও তার 
পিতাকে গালি দিল অথবা সে অন্যের মাকে গালি দিল এবং সে লোকও তার মাকে 
গালি দিল” [বুখারী, মুসলিম] 
৬. এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে জিজ্ঞাসা করে 
বলল, 
SUG Al: JG ¢ or 5:0 AA: dE be 4 rr Mlb 
UB: IGE 2 dE cl: IES 
হে আল্লাহর রাসূল। আমি সর্বোত্তম ব্যবহার কার সাথে করব? তিনি বললেন, “তোমার 
মায়ের সাথে।” সে বলল, তারপর কার সাথে? তিনি বললেন, “তোমার মায়ের সাথে” 
তারপর লোকটি বলল, তারপর কার সাথে? তিনি বললেন, “তোমার মায়ের সাথে” 
সে বলল, তারপর কার সাথে? তিনি বললেন, “তোমার পিতার সাথে।” [বুখারী, 


মুসলিম] 


শিশুদের লালন-পালন bn 


মাতা-পিতা ও অভিভাবকদের দায়িত্ব: 


আল্লাহ তা‘আলা কুরআনে বলেন, 
0 nH LET Salil 

“হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে ও তোমাদের পরিবারদেরকে জাহান্নামের 
আগুন হতে রক্ষা কর।” একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে, পিতা-মাতা, অভিভাবক 
ও সমাজের দায়িত্বশীলদের নতুন প্রজন্মের শিশু, কিশোর ও যুবকদের শিক্ষা-দীক্ষা বিষয়ে 
অবশ্যই আল্লাহর সম্মুখে জবাবদিহি করতে হবে। তারা যদি তাদের ভালো শিক্ষা দিয়ে 
থাকে, তাহলে দুনিয়া ও আখিরাতে তারা নিজেরাও সফল হবে এবং নতুন প্রজন্মও সফল 
হবে। আর যদি তারা তাদের শিক্ষা দিতে অলসতা করে, তখন তারাও তার পরিণতি ভোগ 
করবে এবং তাদের অপরাধের শাস্তি তাদেরও ভোগ করতে হবে। কারণ, হাদিসে বলা 
হয়েছে, ০) ০৪ +৮ 4, £1, =. তোমরা সবাই দায়িত্বশীল তোমাদের 
সবাইকে তোমাদের উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 
হে অভিভাবক বা শিক্ষক! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী আপনাদের জন্য 
সুখবর! কারণ, তিনি বলেন, 

2 or DL x ol I SB Dl Ge OY dls 
“তোমার দ্বারা যদি একজন মানুষকেও হেদায়েত দেয়া হয়, তা তোমার জন্য আরবের 
সবচেয়ে মূল্যবান উট লাল উট হতেও উত্তম ৷” 
আর আপনারা যারা মাতা-পিতা হয়েছেন, আপনাদের জন্য সু-সংবাদ হল, রাসূলের বিশুদ্ধ 
td le lo dy sl 2 ls Sle BAe : SD 2 Nl alas hil LSD Se 13 
“মানুষ যখন মারা যায় তিনটি আমল ছাড়া আর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটি 
আমল হল, সদকায়ে জারিয়া, এমন ইলম যার দ্বারা জাতি উপকৃত হয়, অথবা নেক সন্তান 
যারা তার মৃত্যুর পর তার জন্য দোয়া করে।” 
কাজেই হে অভিভাবক! প্রথমে আপনি আপনার নিজের আমলকে সুন্দর করতে চেষ্টা কর। 
আপনি যা করেন তাই শিশুদের নিকট ভালো কাজ আর আপনি যে সব কাজ করা ছেড়ে 
দেবেন, তাই হল, শিশুদের নিকট খারাপ কাজ। মাতা-পিতা ও অভিভাবকরা শিশুদের 
সামনে ভালো কাজ করাটাই হল, তাদের জন্য অতি উত্তম শিক্ষা, এর চেয়ে উত্তম আর 
কোন শিক্ষা হতে পারে না। 


hi মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


অভিভাবক ও শিক্ষকদের কর্তব্য: 


. শিশুদের এ৷ 0,০) = 4% ১| এ! 3 দ্বারা কথা শিখানো । আর শিশুরা যখন বড় হবে 
তখন তাদের এ কালিমার অর্থ শেখাবে কালিমার অর্থ হল, “আল্লাহ ছাড়া সত্যিকার 
কোন ইলাহ নাই, তার কোন শরিক নাই” 

. শিশুর অন্তরে আল্লাহর মহব্বত ও আল্লাহর প্রতি ঈমানের বীজ জীবনের শুরুতেই বপন 
করে দিতে হবে। কারণ, আল্লাহই আমাদের স্রষ্টা, রিযিকদাতা ও আমাদের সাহায্যকারী; 
তিনি একক তার কোন শরীক নাই । 

. শিশুদের এ কথা শিখানো যে, তারা যেন সব সময় সবকিছু আল্লাহর নিকটই চায় এবং 
সাহায্যের প্রয়োজন হলে, আল্লাহর নিকটই চায়। কারণ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, 

BL xl ccaial Bh c dhl JL SL 3 
“যখন কোন কিছু চাইবে তখন তুমি আল্লাহর নিকট চাইবে, আর যখন কোন সাহায্য 
চাইবে তখনও আল্লাহর কাছেই সাহায্য চাইবে ৷” [তিরমিযী] 


নিষিদ্ধ কাজ হতে শিশুদের দুরে রাখা:- 


১. শিশুদের কুফর, শিরক, গালি দেয়া, অভিশাপ দেয়া ও অনৈতিক কথা-বার্তা বলা হতে 
বিরত রাখা তাদের সুন্দরভাবে বুঝিয়ে দেয়া যে, কুফর হল সম্পূর্ণ নিষিদ্ধ । কারণ, তা 
মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায় এবং জাহান্নামে প্রবেশের কারণ হয়। আর আমাদের 
সামনে কখনোই বাজে কথা বলব না, যাতে আমরা তাদের জন্য অনুকরণীয় ও আদর্শ 
হতে পারি। 
২. আল্লাহর সাথে শিরক করা হতে বিরত থাকতে হবে। যেমন, মহান আল্লাহকে বাদ দিয়ে 
কোন মৃত ব্যক্তির নিকট প্রার্থনা করা, তাদের নিকট সাহায্য চাওয়া ও আরোগ্য লাভের 
জন্য তাদের নিকট সাহায্য চাওয়া । অথচ, তারা মহান আল্লাহরই বান্দা, কোন ক্ষতি বা 
উপকার করতে পারে না৷ মহান আল্লাহ তা'আলা বলেন, 

{rll 52 BLE IS OE IS YG SY LA OS op tS IG 
অর্থ, “আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন বস্তুকে ডেকো না; যা তোমার উপকার ও 
ক্ষতি করতে পারে না। তারপরও যদি তুমি তাই কর, তখন অবশ্যই তুমি যালিমদের 
অন্তর্ভক্ত হবে” 


শিশুদের লালন-পালন ২ 


. তাস, জুয়া, লটারি, বাজি ইত্যাদি হতে শিশুদের দুরে রাখতে হবে, কখনোই তাদের 
সামনে এগুলো পেশ করা যাবে না, যদিও এগুলো দিয়ে তাদের সাস্ত্বনা বা খুশি করার 
জন্য হয়। কারণ, তা মানুষকে জুয়ার দিকে নিয়ে যায় এবং মানুষের মধ্যে রেষারেষি ও 
দুশমনি সৃষ্টি করে। এগুলো শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর, এগুলোর কারণে তাদের 
সময় নষ্ট, মালামাল অপচয়, পড়ালেখার ক্ষতি ও তাদের সালাত নষ্ট করার কারণ হয়। 
অনেক সময় এসবের মধ্যে মগ্ন হওয়ার কারণে অন্য দিকে আর মনোযোগ দিতে পারে 
না। 
তাদের অশ্লীল পত্র-পত্রিকা, উলঙ্গ ছবি সম্বলিত ম্যাগাজিন, মিথ্যা বানোয়াট গোয়েন্দা 
উপন্যাস বা গল্পের বই পড়া হতে অবশ্যই বিরত রাখতে হবে। অশ্লীল সিনেমা, 
টেলিভিশন ও সিডি, বি-সিডি যাতে না দেখে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ, 
এ গুলো সবই তাদের আখলাক-চরিত্র ও নীতি-নৈতিকতার জন্য হুমকি ও ভবিষ্যতের 
অত্যন্ত ক্ষতিকর । 
. শিশুদের ধুমপান হতে দুরে রাখতে হবে। আর তাদের এ কথা বুঝাতে হবে, সমস্ত 
ডাক্তাররা এ কথার উপর একমত্য পোষণ করে যে, ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, 
ধুমপানে ক্যানসার হয়, রক্তকে দূষিত করে, দাঁত নষ্ট করে, দুর্গন্ধ ছড়ায় ও ধুমপান 
মানুষের হার্ডের জন্য ক্ষতিকর ধুমপান মানব দেহের কোন উপকারে আসে না। 
সুতরাং, ধুমপানের বেচা-কেনা ও পান করা সম্পূর্ণ নিষিদ্ধ । শিশুদের ধুমপানের বিকল্প 
হিসেবে ফল-মূল ইত্যাদি খেতে উপদেশ দেবেন। 
. সত্য কথা বলা ও সত্য পথে চলার জন্য তাদের অভ্যস্ত করবেন। আমরা ঠাট্টা-বিদ্রপ 
করে হলেও তাদের সামনে মিথ্যা কথা বলবো না। আর আমরা যখন তাদের কোন 
ওয়াদা দেবো তা পূরণ করবো। হাদিসে বর্ণিত আছে রাসূল সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, , 

oe 05530 Bly cals uc, Bly 3S Su Bl: SN LMU LT 
অর্থ, “মুনাফেকের আলামত তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, আর যখন ওয়াদা 
করে খেলাফ করে, আর যখন তার নিকট আমানত রাখা হয়, তখন সে তার খেয়ানত 
করে” [বুখারী, মুসলিম] 
. আমরা আমাদের শিশুদের হারাম খাদ্য হতে খাওয়াবো না। যেমন, সুদ, ঘুষ ও চুরি 
ডাকাতি ইত্যাদির পয়সা দ্বারা তাদের বড় করবো না। কাউকে ধোঁকা দিয়ে উপার্জিত 
সম্পদ হতে তাদের কিছু কিনে দেবো না৷ কারণ, এ সব হল, সন্তান অবাধ্য, অসভ্য ও 
বেআদব হওয়ার কারণ । 


bd মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


৮. শিশুদের আদর যত্ন ও ম্নেহ মমতা দিয়ে লালন-পালন করবে। তাদের সাথে কখনো 
কোন প্রকার খারাপ ব্যবহার করা উচিত না । তাদের ধ্বংসের জন্য অভিশাপ দেয়া হতে 
সম্পূর্ণ বিরত থাকতে হবে। কারণ, ভালো দোয়া ও খারাপ দোয়া সবই গ্রহণ করা হতে 
পারে। এতে কোন কোন সময় তাদের গোমরাহি আরও বৃদ্ধি পায়। তবে উত্তম হল, 
আমরা শিশুদের বলব, মহান আল্লাহ তোমার সংশোধন করুক । 


সালাত কীভাবে আদায় করতে হয় তা শিক্ষা দেয়া:- 

১. শিশু ছেলে-মেয়েদের ছোট বেলাতেই সালাত কীভাবে আদায় করতে হয়_ তা শিক্ষা 
দেবেন, যাতে বড় হলে সালাত আদায় করতে অভ্যস্ত হয়। যেমন, বিশুদ্ধ হাদিসে বর্ণিত 
আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন , 

Ses 525 Ls lh Bl ede pl bm lb BL DLA 3 lo) 

‘= 
“তোমরা তোমাদের শিশুদের সাত বছর বয়সে সালাতের তালীম দাও । আর যখন দশ 
বছর হয়, তখন তোমরা তাদের সালাত আদায় না করার কারণে প্রহার কর। আর 
তোমরা তাদের বিছানা আলাদা করে দাও” [আল-জামে* আস-সহীহ] তাদের ওজু 
মসজিদে যাবে। যে বই পুস্তকে সালাতের নিয়মাবলী আছে, তা তাদের পড়তে দেবে, 
শিখানো, মাতা-পিতা ও অভিভাবকের নৈতিক দায়িত্ব । তারা যদি দায়িত্ব পালনে 
অলসতা করে, মহান আল্লাহ তাদের অবশ্যই জিজ্ঞাসা করবে। 

২. শিশুদের কুরআন শিক্ষা দেয়ার ব্যবস্থা করতে হবে। প্রথমে সূরা ফাতেহা শিক্ষা দিবেন। 
তারপর ছোট ছোট সূরা গুলো শিক্ষা দিবেন। সালাতে পড়ার জন্য আত্‌-তাহিয়্যাতু 
শেখাতে হবে। আর যদি মাতা-পিতা সময় না পায়, তবে তাদের জন্য বিশুদ্ধ কুরআন 
শিক্ষা, কুরআন হিফয করা ও হাদিস মুখস্থ করা ইত্যাদির জন্য একজন শিক্ষকের 
ব্যবস্থা করবে, যিনি তাদের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও সালাতের তালীম দেবে। 

৩. শিশুদের জুমার সালাতে উপস্থিত হতে অনুমতি দেবেন, মসজিদের সালাতের জামাতে 
উপস্থিত হতে উৎসাহ প্রদান করবেন । তারা মসজিদের গিয়ে বড়দের পিছনে দাঁড়াবে। 
তারা যদি কোন ভুল করে, তবে তাদের খুব যত্ন সহকারে বুঝিয়ে বলবেন তাদের 
কোন প্রকার ধমক দেবে না এবং তাদের সাথে চেচামেচি করবেন না । কারণ, যদি এ 


শিশুদের লালন-পালন টী 


হ্‌বো। 
৫. ছোট শিশুরা যখন সাত বছর হবে, তখন তাদের রোজা রাখার জন্য তালিম দেবেন, 
যাতে বড় হলে তাদের রোজা রাখতে কোন প্রকার কষ্ট না হয়। 


পর্দা করার জন্য উৎসাহ দেয়া: 

১. ছোট ছেলে মেয়েদের ছোট বেলা থেকেই পর্দা করার প্রতি উৎসাহ প্রদান করবে, যাতে 
তারা বড় হলে পর্দাকে অপরিহার্য মনে করে। তাদের কখনোই ছোট বা পাতলা কাপড় 
পরিধান করাবে না এবং মেয়েদের পুরুষদের মত এক কাপড় পরিধান করাবে না। 
কারণ, এ হল কাফের-বেদ্বীনদের স্বভাব, এতে যুব সমাজ ফিতনার মুখোমুখি হয় এবং 
এ ধরনের পোশাক পরিধান করা তাদের চারিত্রিক অধঃ:পতনের কারণ হয়। আমাদের 
কর্তব্য হল, আমরা আমাদের মেয়েদের বয়স যখন সাত বছর হবে, তখন থেকে বাধ্য 
করব, তারা যাতে তাদের মাথাকে ওড়না দিয়ে ডেকে রাখে । আর যখন সে প্রাপ্তবয়স্ক 
হবে, তখন তাকে অবশ্যই চেহারাও ডেকে রাখতে হবে। কালো পোশাক বা বোরকা 
পরার জন্য তাদের নির্দেশ দিতে হবে। কুরআন সব নারীদের পর্দা করার প্রতি উদাত্ত 
আহ্বান করে মহান আল্লাহ বলেন, 


< < 
££ io 


of S31 SS Belle of SEE GSH Gah 3g BEG DEHN B EC Gy 
Lo BAEAN SE S25 G5 
“হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে কন্যাদেরকে ও মুমিনদেরকে বল, তারা যেন তাদের 
জিল-বাবের কিছু অংশ নিজদের উপর ঝুলিয়ে দেয়, তাদেরকে চেনার ব্যাপারে এটাই 
সবচেয়ে কাছাকাছি পন্থা হবে ফলে তাদেরকে কষ্ট দেয়া হবে না। আর আল্লাহ অত্যন্ত 
ক্ষমাশীল পরম দয়ালু” [সূরা আল-আহ্যাব: ৫৯] 
এবং ঘর থেকে বের হতে নিষেধ করেন আল্লাহ তাআলা বলেন, 


-ৰ্ LNs ER J; 52 55555 
অর্থ, “আর তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক-জাহেলী যুগের মত 
সৌ Va পদৰ্শন করো না I” [সূরা আল-আহ্যাব: ৩২-৩৩] 


LE মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


২. শিশুদের এমন কাপড় পরাতে হবে, যাতে মেয়েদের পোশাক তাদের ছেলেদের পোশাক 
হতে সম্পূর্ণ আলাদা হয়। আর তারা যেন অশালীন ও বেমানান পোশাক পরিধান করা 
হতে বিরত থাকে । একেবারে চিপা, সংকীর্ণ ও পাতলা কাপড় যাতে শরীর দেখা যায়, 
এ ধরনের পোশাক পরিধান হতে বিরত থাকবে । বিশুদ্ধ হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নারীদের থেকে যারা পুরুষদের সাথে সাদৃশ্য রাখে তাদের এবং 
পুরুষদের থেকে যারা নারীদের সাথে সাদৃশ্য রাখে তাদের অভিশাপ করেছেন। আর 
তিনি পুরুষদের থেকে যারা নারীদের ভেশ-ভুসা অবলম্বন করে এবং নারীদের থেকে 
যারা পুরুষদের ভেশ-ভুসা অবলম্বন করে তাদের অভিশাপ করেন। রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

«oe 68 58 AS 1 
“যে ব্যক্তি কোন সম্প্রদায়ের লোকের সাথে সাদৃশ্য রাখে, সে তাদেরই অন্তর্ভুক্ত ৷” [আবু 
দাউদ] 


আদব আখলাক শিক্ষা দেয়া: 

১. শিশুদের উত্তম আচার-ব্যবহার শেখাবে । তাদের খানা-পিনা, দেওয়া-নেওয়া ইত্যাদিতে 
ডান হাত ব্যবহার করার অভ্যাস করাবে। খাওয়া-দাওয়া যাতে দাঁড়িয়ে না করে বসে 
করে, সে জন্য তাকে তার জীবনের শুরু থেকেই শিক্ষা দেবে। যে কোন কাজের 

২. শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। তাদের হাত 
পায়ের নখগুলো কেটে দিতে হবে। মিসওয়াক করার ব্যাপারে তাদের অভ্যাস গড়ে 
তুলতে হবে। খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার নিয়ম শিখিয়ে দিবে। পাক-পবিত্রতা 
কীভাবে অর্জন করতে হয়, তা শিখাতে হবে। পেশাব পায়খানার পর টিলা কুলুখ বা 
টিসু পেপার ব্যবহারের পদ্ধতি শেখাবে । তারা যাতে তাদের পোশাক পরিচ্ছদ নাপাক 
করে না ফেলে, সে বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে। 

৩. যদি তাদের থেকে কোন ভুল প্রকাশ পায়, তাহলে আমরা গোপনে তাদের উপদেশ 
দেবো, মানুষের সামনে কোন প্রকার লজ্জা দেবো না। তারপরও যদি তারা তাদের 
অন্যায়ের উপর অটল থাকে, তাহলে তার সাথে তিন দিন পর্যন্ত কথা-বার্তা বলা ছেড়ে 
দেবো, তিন দিনের বেশি নয়। 

8৪. আযানের সময় শিশুদের চুপ থাকতে বলব এবং তাদেরকে মুয়াজ্জিনের সাথে আযানের 
বাক্যগুলো শিখিয়ে দিবে। আযান শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 


শিশুদের লালন-পালন ie 


সালাত আদায় করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য মহান 
আল্লাহ তা'আলার নিকট ওসিলা কামনা করবে। 

me Lae why aly Dell 2 ST iD DLA, cll 50d 52 5 hn 

asus SN 
অর্থ, “হে আল্লাহ! তুমিই এ পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত সালাতের প্রকৃত মালিক তুমি 
দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত স্থান ও মহা মর্যাদা । আর 
তাকে তুমি পৌঁছে দাও প্রশংসিত স্থান যার ওয়াদা তুমি তাকে দিয়েছ ।” 

৫. প্রতিটি শিশুর জন্য বিছানা আলাদা করে দিতে যথা সম্ভব চেষ্টা করবে। আর তা যদি 
সম্ভব না হয়, কমপক্ষে প্রত্যেকের জন্য আলাদা খাতা কম্বল ও লেপের ব্যবস্থা করতে 
আর উত্তম হল, মেয়েদের জন্য একটি কামরা আর ছেলেদের জন্য একটি কামরা 
নির্ধারণ করে দেয়া, যাতে তাদের চরিত্র ভালো ও কলঙ্কমুক্ত থাকে । 

৬. তারা যাতে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে, সে জন্য তাদের বোঝাতে হবে। 
আর রাস্তা থেকে যে কোন ধরনের কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখার ব্যাপারে তাদের 
উৎসাহ দিতে হবে। 

৭. খারাপ ছেলেদের সাথে যাতে না মিশে, এ বিষয়ে বিশেষভাবে লক্ষ রাখতে হবে। 

৮. শিশুদের সালাম দেয়ার বিষয়ে তালীম দিতে হবে। ঘরে প্রবেশের সময়, রাস্তায় 
চলাচলের সময়, মানুষের সাথে দেখা হলে 562, এ৷ 42) ==১০ ১.এ। বলে সালাম 
দেবে। 

৯. প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করার প্রতি তাদের উপদেশ দেবে এবং তাদের 
যাতে কোন প্রকার কষ্ট না দেয় তার জন্য বিশেষ সতর্ক করবে। 

১০.শিশুদের মেহমানের মেহমানদারি করার অভ্যাস গড়ে তুলতে হবে। মেহমানের সম্মান 
প্রদর্শন, মেহমানের জন্য মেহমানদারি পেশ করার অভ্যাস গড়ে তুলবে। 


জিহাদ ও সাহসিকতা: 

১. পরিবারের লোকদের মিলিয়ে একটি মজলিশের আয়োজন করবে। তাতে পরিবারের 
সদস্যদের ও ছাত্রদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের 
জীবনী পড়ে শোনাবে । যাতে তারা জানতে পারে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হলেন একজন সত্যিকার সাহসী নেতা আর তার সাহাবী আবু বকর রা., 
ওমর রা., ওসমান রা., আলী রা. ও মুয়াবিয়া রা. -সহ আরও অন্যান্য সাহাবীর ইসলামী 
দুনিয়াকে মুসলিমদের জন্য বিজয়ী করেন। আর তারাই ছিল আমাদের হেদায়েত ও 


le মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


মুক্তিলাভের অন্যতম কারণ । তারা তাদের ঈমান, কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন 
যাপন, উন্নত চরিত্র ও সাহসিকতার কারণে সারা দুনিয়াতে বিজয় লাভ করে। 

. শিশুদের সাহসের অনুশীলন করাতে হবে। ভালো কাজের আদেশ ও মন্দ কাজ হতে 
নিষেধ ব্যাপারে তাদের উৎসাহ দিতে হবে। তাদের বোঝাতে হবে যে, তারা একমাত্র 
আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না পায়। তবে তাদের মিথ্যা, ভ্রান্ত কথা-বার্তা ও 
অন্ধকার দিয়ে ভয় দেখানো বৈধ হবে না। 

. আমাদের শিশুদের অন্তরের ইয়াহুদী ও জালিমদের থেকে প্রতিশোধ নেয়ার স্পৃহা 
জাগ্রত করবে। আমাদের জওয়ানরা যখন ইসলামি শিক্ষায় শিক্ষিত হবে তখন আল্লাহর 
রাহে জিহাদের মাধ্যমে অবশ্যই ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাসকে ইয়াহুদীদের হাত 
থেকে মুক্ত করবে। মহান আল্লাহ তা'আলা অবশ্যই তাদের সাহায্য করবে এবং 
বিজয়দান করবে। 

. তাদের জন্য শিক্ষণীয় ও উপদেশমূলক বই ক্রয় করবে। যাতে তারা তা থেকে কিছু 
শিখতে পারে। যেমন, আল-কুরআনের কাহিনী সমগ্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর জীবনী, সাহাবীদের জীবনী, সালাহ উদ্দিন আইউবীর জীবনী, কুরআন ও 
সুন্নাহর আলোকে ইসলামী আক্কীদা ইত্যাদি । 


শিশুদের লালন-পালন 2 


শিশুদের মধ্যে সমানভাবে বণ্টন করা 


১. নোমান ইবনে বাশীর রা. হতে বর্ণিত, তিনি বলেন, 

dl be dl ds eS > HNN - ly 2s - SG db xs Bl Gr G51 

J JG ¢ eS Il lis cdl dy ade Nl bo Nl ly LIES giao BF gid ly le 

. [PEE PEE luc, c ah) 35) Jc 
“আমার পিতা তার সম্পত্তির কিছু অংশ আমাকে দান করে দেন, তখন আমার মা 
উমরা বিনতে রাওয়াহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানানো 
ছাড়া আমি আমার সদকার উপর রাজি হব না। তারপর বিষয়টি রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে জানানো হল। তিনি জানার পর বললেন, তুমি তোমার সব 
সন্তানদের কি এভাবে দান করেছ? সে বলল, না, তারপর তিনি বললেন, আল্লাহকে ভয় 
কর এবং সন্তানদের মাঝে ইনসাফ কর” [বুখারী, মুসলিম] 
অপর এক বর্ণনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 3৮ 0) ১৪৯৫55 ১৬ 
১);> {5 | অৰ্থাৎ, “তাহলে তুমি আমাকে এ বিষয়ে সাক্ষী বানাবে না, কারণ, আমি 
অন্যায় কাজের উপর সাক্ষী হতে পারি না।” [মুসলিম, নাসায়ী] 

২. হে মুসলিম ভাইয়েরা! তোমরা কখনোই সন্তানদের বিষয়ে বে-ইনসাফ করবে না। 
তোমরা ওসিয়াত কর, তাহলে তা তোমরা ইনসাফের ভিত্তিতে কর সন্তানদের থেকে 
কাউকে বঞ্চিত করো না। বরং, সবচেয়ে ভালো হয়, আল্লাহ তা'আলা যা নির্ধারণ ও 
বণ্টন করেছে, তার উপর কোন প্রকার হস্তক্ষেপ না করা৷ মনে চাইলে কোন সন্তানকে 
অন্যদের উপর অধিক প্রাধান্য দেয়া যাবে না। এ ধরনের কোন কাজ করলে মনে 
রাখবে, তুমি তোমাকে আগুনে পেশ করলে। এ ধরনের অনেক ঘটনা পাওয়া যায়, 
পিতা তার কোন সন্তানের জন্য ধন-সম্পত্তি লিখে দেয়ার ফলে তাদের মধ্যে বিরোধ, 
মারামারি ও হানাহানি চরম পর্যায়ে পৌছে । ফলে একে অপরে মামলা-মুকাদ্দিমা করতে 
তাদের মূল ধন ও আর অবশিষ্ট থাকে না। 


Fn মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


যুব-সমাজের সমস্যার সমাধান 


যুবকদের সমস্যার সর্বোত্তম সমাধান হল, যদি তারা স্ত্রীদের ভরণ পোষণ ও মোহরানা 
আদায়ে সক্ষম হয়, তাহলে তাদের বিবাহ দিয়ে দেয়া। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 
do TA rh ral Al sb Fob Ul Ss tll 2 Sl a lb) 
‘eld Sb rydll a pis 
“হে যুবকের দল! তোমাদের মধ্য হতে যাদের সামর্থ্য আছে, তারা যেন বিবাহ করে। 
কারণ, তা চক্ষুর জন্য শীতলতা ও লজ্জা স্থানের সংরক্ষণ। আর যে সামর্থ্য রাখে না, সে 
যেন রোজা রাখে, কারণ, রোজা রাখা তার জন্য প্রবৃত্তি-নিরোধক ৷” [বুখারী, মুসলিম] 
পড়ালেখা শেষ না করা বিবাহের জন্য কখনোই প্রতিবন্ধক নয়। বিশেষ করে, যখন সে 
করার সামর্থ্য রাখে অথবা ছেলের নিকট সম্পদ থাকে বা তার চাকুরীর ব্যবস্থা থাকে, তখন 
বিবাহ করতে কোন বাধা নাই৷ বরং বিবাহ করে ঘর সংসার করাই তার জন্য মহৎ কাজ। 
পিতার দায়িত্ব হল, ছেলে যখন বিবাহের বয়স হবে, তখন তাকে যত তাড়াতাড়ি সম্ভব 
বিবাহ দিয়ে দেয়া। বিশেষ করে, যখন পিতা ধনী হয়, তখন সে তার ছেলেকে বিবাহ 
করাতে কোন প্রকার কালক্ষেপণ করবে না। আর একটি কথা অবশ্যই মনে রাখবে, যুবক 
ছেলে কোন প্রকার অশ্লীল কাজে জড়িত হওয়ার চেয়ে, তাকে বিবাহ দিয়ে দেয়া অধিক 
উত্তম । কারণ, যদি কোন অশ্লীল কাজে জড়িত হয়, তখন সমাজে সে অপমানিত হবে। 
আর ছেলেও যখন ধনী হয়, তখন সে নমনীয়তার সাথে তার পিতাকে বিবাহ দিয়ে দেয়ার 
জন্য আবেদন করতে পারে। এ ক্ষেত্রে মাতা-পিতার পছন্দ ও তাদের সন্তুষ্টিকে অধিক 
গুরুত্ব দেয়া উচিত । 
একটি কথা প্রতিটি মানুষের মনে রাখেতে হবে, মহান আল্লাহ তা'আলা যে কোন কিছুকে 
হারাম করেছে, তবে তার জায়গায় উত্তম একটি জিনিস হালাল করেছে। যেমন, মহান 
আল্লাহ তা'আলা সুদকে হারাম করছে, তার বিপরীতে ব্যবসাকে হালাল করেছেন, আর 
জিনাকে হারাম করছেন, তার বিপরীতে তিনি বিবাহকে হালাল করছেন। মোটকথা, 
যুবকদের সমস্যা সমাধানের সর্বোত্তম উপায় হল, বিবাহ । 
আর যখন অভাবী হয়, মোহরানা, বা খরচা বহন করতে অক্ষম হওয়ার কারণে যুবকের 
জন্য বিবাহ করা সম্ভব না হয়, তখন তার জন্য উত্তম চিকিৎসা নিম্নরূপ: 


শিশুদের লালন-পালন 


. রোজা রাখা: কারণ হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
ely L Sb cr pddl ds pais 0) 
“যে অক্ষম হয়, সে যেন রোজা রাখে কারণ, রোজা রাখা তার জন্য প্রবৃত্তি-নিরোধক ৷” 
আর যে ব্যক্তি বিবাহ করতে অক্ষম, তার উপর রোজা রাখা আবশ্যক কারণ, রোজা 
মানুষের যৌবনকে দমিয়ে রাখে এবং তাদের জন্য সাময়িক উপশম হয়। রোজা 
যুবকদের প্রবৃত্তিকে দুর্বল করে দেয়। তবে রোজা শুধু খানা-পিনা থেকে বিরত থাকার 
নাম নয় বরং, রোজা হল, নিষিদ্ধ বস্তুর দিকে তাকানো, মেয়েদের সাথে উঠবস করা, 
অশ্লীল সিনেমা, নাচ-গান শোনা ও নাটক দেখা এবং অশ্লীল উপন্যাস ও গল্পের বই 
এবং মাথা-বনত করে রাস্তায় চলাফেরা করবে৷ কারণ, মহান আল্লাহ তা'আলা সংযমের 
মধ্যেই সমাধান রেখেছেন । প্রবৃত্তির পূজা করার মধ্যে তিনি কোন সমাধান রাখেন নি, 
বরং তাতে তিনি রেখেছেন বিপদ ও সমস্যা । 
. উন্নত হওয়া ও উত্তম আদৰ্শ গ্রহণ করা: 
মনোবিজ্ঞানীরা উল্লেখ করেন যে, মানুষের মধ্যে সুপ্ত যৌননাভূতি বা মানুষের যৌন 
প্রকৃতিকে উন্নীত ও নিয়ন্ত্রণ করা মানুষের ক্ষমতার উর্ধ্বে নয়, বরং তা মানুষের 
ক্ষমতার আওতাধীন ও মানুষের দ্বারা তা নিয়ন্ত্রণ করা সম্ভব। যদি তোমার বিয়ে করার 
ক্ষমতা না থাকে, তাহলে তার অর্থ এ নয় যে, তোমাকে বিপথে যেতে হবে। বরং তুমি 
ইচ্ছা করলে উত্তম আদর্শ আঁকড়ে ধরতে পার। তুমি কখনো অশ্লীলতার কাছেও না 
গিয়ে থাকতে পার, তুমি সবকিছুর উর্ধ্বে থেকে উন্নত চরিত্রকেই অবলম্বন করতে 
পার। আর তা হল, তুমি আত্মিক সাধনার প্রতি অধিক চেষ্টা কর। এ ছাড়াও সালাত, 
ওয়াসাল্লাম এর জীবনী, মহা-মনীষীদের জীবনী পাঠ ইত্যাদির প্রতি অধিক গুরুত্বারোপ 
করবে, তাতে তোমার মন আর খারাপ কাজের দিকে ধাবিত হবে না। অথবা কাজে 
মনোযোগ দেয়া, লেখালেখি ও গবেষণা করা, চিত্রাঙ্কন, ইত্যাদি কাজে ব্যস্ত থাকার 
মাধ্যমেও নিজেকে অন্যায় ও অশ্লীল কাজ হতে হেফাজত করা যায়। বিভিন্ন ধরনের 
খারাপ চিন্তা থেকে হেফাজত করে এবং অন্যায় ও অশ্লীল কাজ হতে বিরত রাখে । 
. দৈহিক ব্যায়াম: এটি হল, মানুষের দৈহিক পরিশ্রম । মানুষ যখন দৈহিক পরিশ্রম তথা 
ব্যায়াম করে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও অন্যায়-অনাচার মুক্ত সংস্কৃতি অনুষ্ঠানে 


১ মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


ংশগ্রহণ করে, তখন মানুষের মধ্যে খারাপ কোন চিন্তা স্থান পায় না। তখন সে 
ব্যভিচার যা একজন যুবকের জন্য দৈহিক ও নৈতিক উভয়ের জন্য মারাত্মক পরিণতি 
ভয়ে আনে, থেকে নিজেকে হেফাজত করবে। একজন যুবক যখনই তার প্রবৃত্তির চাপ 
অনুভব করবে, তখন সে যখন দৈহিক পরিশ্রম করবে, তাতে তার যে অতিরিক্ত 
চাহিদাটি ছিল, তা নিঃশেষ হয়ে যাবে। দীর্ঘ লম্বা দৌড়, ভারি বোঝা বহন, কুস্তি, 
প্রতিযোগিতা, যুদ্ধের ট্রেনিং, সাতার, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ইত্যাদি মানুষের 
প্রবৃত্তির চাহিদা কমিয়ে দেয় । 

. ইসলাম বিষয়ে বই-পুস্তক অধ্যয়ন করা: সবচেয়ে উত্তম হল, কুরআন তিলাওয়াত করা, 
হাদিস ও তাফসীর পড়া, কুরআনের কিছু অংশ হেফজ করা ও হাদিস মুখস্থ করা, 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাত সম্পর্কে জানা, খুলাফায়ে রাশেদীন, 
চিন্তাবিদ ও বড় বড় মনীষীদের জীবন ও কর্ম সম্পর্কে জানা দ্বীনি মজলিশে অংশগ্রহণ 
করা, ইলমের আলোচনায় শরিক হওয়া, কুরআন তিলাওতের সিডি-ভিসিডি/রেডিও 
ইত্যাদি শোনা । 

মোট কথা, একজন যুবকের জন্য সর্বোত্তম চিকিৎসা হল, বিবাহ । আর তা যদি কোন 
কারণে সম্ভব না হয়, তাহলে উপর কর্তব্য হল, রোজা রাখা, দৈহিক পরিশ্রম করা, জ্ঞান 
অর্জন করা। আর জ্ঞান অর্জন হল শক্তিশালী ঠিকানা যা মানুষের উপকার করে; কষ্ট 
দেয় না। তারপর সর্বোত্তম চিকিৎসা হল, যে সবের প্রতি দেখতে মহান আল্লাহ 
তা'আলা নিষেধ করেছেন, তা হতে চোখের হেফাজত করা । মহান আল্লাহ তা'আলার 
নিকট প্রার্থনা করা যে, যাতে মহান আল্লাহ তা'আলা তার জন্য বিবাহকে সহজ করে 
দেয়। 


শিশুদের লালন-পালন i 


গ্ুহণযোগ্য দোয়া: 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় এ দোয়াটি 
পড়ে, 
ALY, dh aod ly lol AS ELS BE 2s tld, AUS As N HNN 
AL Nia Ns dsm J STAN 
অর্থ ‘আল্লাহ ছাড়া আর কোন হক ইলাহ নাই, তিনি একক তারা কোন শরীক নাই রাজত্ব 
তারই প্রশংসা ও তার তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন । আল্লাহ পবিত্র, সব প্রশংসা 
আল্লাহর, তিনি ছাড়া আর কোন হক ইলাহ নাই, তিনি সবচাইতে বড় । আল্লাহর তাওফিক 
ছাড়া কেউ কোন ভালো কাজ করতে পারে না। আর আল্লাহ যাকে তাওফিক দেয় তাকে 
বিরত রাখার কেউ নাই৷’ তারপর সে বলে J ৯৮ ৷ মহান আল্লাহ তা‘আলা তার দুয়া 
কবুল করেন। আর যদি সে ওযু করে এবং সালাত আদায় করে, আল্লাহ তা'আলা তার 
সালাতকে কবুল করে।” 


0 মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


জন্ম নিয়ন্ত্রণের ক্ষতি: 


১. মহান আল্লাহ তা'আলা বলেন, {৷ 15. ১ 59; 41} “সম্পদ ও সন্তান দুনিয়ার 
জীবনের সোন্দর্য।” ধন-সম্পদ ও সন্তান-সন্ততি মহান আল্লাহ তা'আলার বহুত বড় 
নেয়ামত, যার প্রতি মানুষ স্বভাবতই ধাবিত ও আকৃষ্ট হয়ে থাকে৷ এ দুটি হল, মানুষের 
জন্য তাদের দুনিয়ার জীবনের সোন্দর্য, গৌরব ও সম্মান । তবে বর্তমানে শয়তানের 
কুমন্ত্রণায় পড়ে কিছু মানুষ শুধু তাদের সন্তানের হার কমিয়ে আনার প্রবণতা অবলম্বন 
করছে । স্বভাবতই তারা তাদের সম্পদকে কমানোর চেষ্টা কখনোই করে না। অথচ মাল 
ও সন্তান-সন্ততি হল, মানুষের দুনিয়া ও পরকালের জীবনের অমূল্য সম্পদ ৷ রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

Ud ye lo ly sla i lS Sl Lae: SDS 2 Nl als LEI ILSYN SL IS 
অর্থাৎ, মানুষ যখন মারা যায়, তিনটি আমল ছাড়া তার সব আমল বন্ধ হয়ে যায়, এক- 
ছদকা জারিয়া, দুই-উপকারী ইলম, তিন-নেক সন্তান যে তার মৃত্যুর পর তার জন্য 
দোয়া করে। 

২. ইসলাম মানুষকে অধিক সন্তানলাভের প্রতি উৎসাহ দিয়েছে এবং যে সব নারীরা অধিক 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

ll ps2 aN = BG Sb 39) 393 12355 
“তোমরা অধিক সন্তানের অধিকারী ও স্বামীদের অধিক ভালোবাসে এ ধরনের 
মেয়েদের বিবাহ কর, কারণ, কিয়ামতের দিন আমি আমার উম্মত বেশি হওয়ার কারণে 

৩. মনে রাখতে হবে, ইসলাম শুধু মাত্র স্ত্রী রোগী হওয়ার কারণে জন্ম নিয়ন্ত্রণ করার 
অনুমতি দিয়েছে। যদি কোনো মুসলিম ডাক্তার বলে যে, এ মহিলা সন্তান নিলে তার 
জীবনের জন্য তা হুমকি হবে, তখন তার জন্য জন্ম নিয়ন্ত্রণ করা বৈধ হতে পারে। এ 
ছাড়া অন্য যে সব কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় যেমন, অভাব, লালন-পালন করতে না 
পারা, পড়া-লেখা করাতে অক্ষম হওয়া, নারীদের জন্য ক্ষতিকর ইত্যাদি এ ধরনের 
কোন কারণে জন্ম নিয়ন্ত্রণ করা সম্পূর্ণ অবৈধ । মহান আল্লাহ তা'আলা বলেন, { $৬: 
741/১53} . “শয়তান তোমাদের অভাবের ওয়াদা দেয়।” [সূরা আল-বাক্কারা] 


শিশুদের লালন-পালন ie 


. ইসলামের শত্রুরা মুসলিমদের সংখ্যা কমানোর ষড়যন্ত্রে লিপ্ত। অথচ, তারা নিজেরা 
তাদের সংখ্যা বাড়ানো এবং তাদের অধিবাসীদের সংখ্যা যাতে সর্বোচ্চ হয়, তার জন্য 
আপ্রাণ চেষ্টা চালায় । তাদের সংখ্যা মুসলিমদের সংখ্যা হতে অধিক হয় এবং 
মুসলিমদের সংখ্যা কমে যায় এ কারণে তারা মুসলিমদের মধ্যে জন সংখ্যা বৃদ্ধিটাকে 
সমস্যা হিসেবে তুলে ধরে। যেমনটি মিশর এবং আরও অন্যান্য মুসলিম দেশে বিষয়টি 
স্পষ্টভাবে পরিলক্ষিত। তারা এটিকে পরিবার পরিকল্পনা করে নামকরণ করে থাকে, 
বাস্তবে তা পরিকল্পনা নয় বরং মুসলিম নিধন বলা যেতে পারে। তারা আমাদের দেশে 
জন্ম নিয়ন্ত্রণের টেবলেটগুলো বিনা মূল্যে বিতরণ করে অথচ আমাদের দেশের অভাবী 
ও গরীবদের জন্য খাদ্য বিতরণ করে না। অভাবীদের অভাব দূরীকরণের কোন চেষ্টা না 
করে মুসলিমদের সংখ্যা কমানোর চেষ্টা করে। প্রশ্ন হল, মুসলিমরা কি এ ধরনের 
শরীয়ত বিরোধী কাজের পরিণাম সম্পর্কে একবারও ভেবে দেখছে? 


a মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


সালাতের ফজিলত এবং যারা সালাত ছেড়ে দেয় তাদের শাস্তি: 


১. মহান আল্লাহ তা‘আলা বলেন, 
CARL SE SAI SAE NS F 4 ly 
[সূরা আল-মা‘আরিজ: ৩৪-৩৫] 
২. মহান আল্লাহ আরও বলেন, 
HSS SL ASL SE ASD SIL hs SES 2 Ll Esl Ce FY 
MELE 
অর্থ, “তোমার নিকট কিতাবের যে ওহী প্রেরণ করা হয়েছে, তা হতে তিলাওয়াত কর, 
সালাত কায়েম কর, নিশ্চয় সালাত অন্যায় ও অশ্লীল কাজ হতে বিরত রাখে। আর 
আল্লাহর জিকিরই সবচেয়ে বড় । আর আল্লাহ জানেন তোমরা যা কর।” [সূরা আল- 
আনকাবুত: ৪৫] 
৩. মহান আল্লাহ বলেন, 


(SAC LNs oF 1h GA loll fy 
অর্থ, “অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, যারা নিজদের সালাতে 
অমনোযোগী ৷ অর্থাৎ, তারা সালাত আদায় হতে গাফেল, সালাতকে সময়মত আদায় 
করে না” [সূরা আল-মা‘উন : ১-২] 

৫. মহান আল্লাহ তা'আলা আরও বলেন, 

Gs HSS 3 4 Sl Se EB 3) 
অর্থ, “অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, যারা তাদের নিজেদের সালাতে বিনয়াবনত ৷” 
[সূরা আল-মুমিনুন: ১-২] 

৬. মহান আল্লাহ তা'আলা বলেন, 

{EE SA S45 SEAN AB BLN Ls 255 2 LS) 
অর্থ, “তাদের পরে আসল, এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করল এবং 
কুপ্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে” 
[সূরা মারইয়াম] 

৭. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের প্রশ্ন করে বললেন, 


শিশুদের লালন-পালন 8১ 


G3) 0 GE > or G2 Pp OF RE 4 x Et be 3 hh 
ULL 0 Dl 2 tl SLL J DIS IE tt SS 2 
উত্তরে বললেন, না। তখন রাসূল সা. বললেন, “এ হল পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত । 
আল্লাহ তা‘আলা পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে বান্দার গুনাহ সমূহ মুছে দেন” [বুখারী, 
মুসলিম] 
৮. রাসূল সা. আরও বলেন, 

AS IB Sy 2 Dl ens lin SM 
আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে চুক্তি হল, সালাত ৷ যে ব্যক্তি সালাত ছেড়ে 
দিল, সে কুফরী করল । [সহীহ, মুসনাদ আহমদ] 

৯. রাসূল সা. আরও বলেন, 
- GDL 25 lly Ill os Jl op 
একজন মানুষ ও শিরক-কুফরের মধ্যে পার্থক্য নির্ধারিত হয়, সালাত ছেড়ে দেয়ার 
মাধ্যমে । [মুসলিম] 


ie মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


শিশুদের ওযু ও সালাতের শিক্ষা দেয়া 


ওযুর নিয়ম হল, প্রথমে বিসমিল্লাহ বলবে । 

১. দুই হাতের কক্তি তিনবার ধোয়া, তারপর তিনবার করে নাকে পানি দেয়া ও তিনবার 
কুলি করা । 

২. সমস্ত চেহারা তিনবার ধোয়া । 

৩. প্রথমে ডান হাত তারপর বাম হাতের কনুই সহ তিনবার ধোয়া । 

8. সমস্ত মাথা কানসহ মাসেহ একবার করা । 

৫. দুই পায়ের টাখনু সহ তিনবার ধোয়া । 
আর যদি কোন ব্যক্তি ওযু করতে সক্ষম না হয়, তাকে অবশ্যই তায়াম্মুম করতে হবে। 
তায়াম্মুমের পদ্ধতি হল, প্রথমে পবিত্রতার নিয়ত করবে, তারপর তুমি তোমার 
চেহারাকে পাক মাটি দ্বারা মাসেহ করবে, এবং দুই হাতের কজ্জীদ্বয় মাটি দ্বার মাসেহ 
করবে। 
ওযু করতে অক্ষম হওয়ার কারণ: হয়তো পানি ব্যবহার দ্বারা ক্ষতি হতে পারে বা পানি 
না পাওয়া যাওয়া হতে পারে, অথবা সফরে তার সাথে পানি একবারেই কম; যদি এ 
পানি দিয়ে ওযু করে তবে খাওয়ারের পানি থাকবে না। এসব কারণে তার জন্য 
তায়াম্মম করা বৈধ ও শরিয়ত সম্মত 


দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত সময় মত আদায় করতে হয়। পাঁচ ওয়াক্ত সালাত কীভাবে 
আদায় করতে হয়, তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেয়া হল, যাতে শিশুরা তাদের জীবনের 
শুরুতেই সালাত আদায়ের নিয়ম সম্পর্কে অবগত হতে পারে। 


শিশুদের লালন-পালন ili 


নিয়ত পড়া বা উচ্চারণ করার কোন প্রয়োজন নাই । 

১. সালাত আদায়ের সময় প্রথমে কেবলামুখী হয়ে দাড়াতে হবে। তারপর দু হাত কান 
পর্যন্ত উঠাবে এবং আল্লাহু আকবর বলে হাত বাধবে। 

২. হাত বাধার নিয়ম হল, ডান হাতকে বাম হাতের উপর রেখে বক্ষের উপর ছেড়ে দেবে। 
তারপর সানা পড়বে। 

Sas LY das Jody Sl BUS ¢ Batty A dsl! 
অর্থ, “হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তোমার প্রশংসা করছি। তোমার 
নাম কত-না বরকতময়! আর তোমার মর্যাদা কতই না উর্ধ্বে! তুমি ছাড়া কোন হক 
ইলাহ নাই” এ দোয়াটি ছাড়াও হাদিসে বর্ণিত অন্য যে কোন দুয়া এ দোয়ার পরিবর্তে 
পড়তে পারবে। 


প্রথম রাকাত যেভাবে আদায় করবে - 

=| ৩৮:)। ৮ 4১৬ ১৪০1 [আণ‘উযু বিল্লাহি মিনাশশাইতানির রাজীম] পড়বে। অর্থ, “হে 
আল্লাহ আমি বিতাড়িত শয়তান হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি।” তারপর = 
=>) 5৫১)| এ৷ [বিসমিল্লাহির রাহমানির রাহিম] অর্থ, “আমি পরম করুণাময় দয়ালু 
আল্লাহর নামে আরম্ভ করছি।” নিম্ন আওয়াজে পড়বে তারপর সূরা ফাতেহা পড়বে। 
Gal * Seid IO LS IU nl py A * 23 3" i) 55h Ld) 

ALAM; Lele PHA pE* EEA LEG dl bl 

অর্থ: “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব । দয়াময়, পরম দয়ালু বিচার 
দিবসের মালিক । আপনারই আমরা ইবাদত করি। এবং আপনারই নিকট সাহায্য চাই। 
আমাদেরকে সরল পথ দেখান । তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদের 
উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট ও নয়।” 

তারপর আবার বিসমিল্লাহ পড়ে, যে কোন একটি সূরা পড়বে ৷ যেমন- 


COED i BLL IT IAD * 14h 54 BY 


8 মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


“বল, তিনিই আল্লাহ এক অদ্বিতীয় । আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর 
মুখাপেক্ষী। আর তিনি কাউকে জন্ম দেন নি এবং তাঁকেও জন্ম দেয়া হয় নি। আর তাঁর 
কোন সমকক্ষও নেই ৷” 

১. সূরা শেষে তুমি দুই হাত উঠাবে এবং তাকবীর (আল্লাহু আকবর) বলে রুকু করবে, 
রুকুতে তোমার দুই হাতকে তোমার দুই টাখনুর উপর রাখবে এবং রুকুতে তিনবার 
৮০ 3১৩১৮২০ বলবে। 

২. তারপর দুই হাত ও মাথা উঠিয়ে বলবে_ ১4 এ ৬১ ৷ ০:০2 ০) ৷ = অর্থ, 
“আল্লাহ শোনেন যে তার প্রশংসা করে। হে আল্লাহ! যাবতীয় প্রশংসা তোমারই ৷” 

৩. তারপর তাকবীর (আল্লাহু আকবর) বলে সেজদা করবে, দুই হাত, হাঁটু, কপাল, নাক, 
দু পায়ের অঙ্গুলি কেবলা মুখ করে মাটিতে রাখবে । আর সেজদায় গিয়ে 3, ১৮০৬ 
45১৷ “সুবহানা রাব্বিয়াল আলা” তিনবার বলবে। 

8৪. তারপর সেজদা থেকে মাথা উঠাবে এবং তাকবীর (আল্লাহু আকবর) বলবে সেজদা 
হতে উঠে দুই হাত হাঁটুর উপর রেখে বসবে তারপর বসা অবস্থায় বলবে, ৷ ০, 
$5১১ $১০০ ১৯১ $5১১ ও “হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা কর, আমার প্রতি 
দয়া কর, তুমি আমাকে হেদায়েত দাও, মাপ কর এবং রিজিক দাও ৷” 

৫. তারপর তাকবীর বলে জমিনে দ্বিতীয় সেজদা করবে। এবং সেজদায় {০১ 3) ১৮৬ 
তিনবার বলবে এভাবে প্রথম রাকাত সম্পন্ন করবে। 


দ্বিতীয় রাকাত যেভাবে আদায় করতে হবে: 

১. তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে এবং “আউযু বিল্লাহ”, “বিসমিল্লাহ”, “সূরা 
ফাতেহা” সাথে অন্য একটি সূরা বা কুরআনের যে কোন স্থান থেকে কিছু অংশ 
তিলাওয়াত করবে। 
ডান হাতের আঙ্গুলগুলোকে গুছিয়ে রেখে, শাহাদত আঙ্গুলটি উচা করে রাখবে এবং 
আত্তাহিয়াতু পড়বে। 

Ee HUN AEG; aol E55 GAG DE HID SEEN SHLD hs SEH 

BE Le lr 255 ELE IEG ANNA TY LE ot Lah Ne 5 

FIG NSE LF BLES BS GAL ES UE LL TIES LS 


UE iF BLAIS CABLE ES US ELITE 4 


z 


শিশুদের লালন-পালন 8৫ 


অর্থ: “যাবতীয় সম্মান আল্লাহর জন্য, আর যাবতীয় সালাত ও সমুদয় পবিত্র প্রসংসা সবই 
তাঁর জন্য। হে নবী আপনার উপর সালাম বা শান্তি বর্ষিত হোক, অনুরূপভাবে 
আল্লাহর রহমত ও বরকত । আর সালাম বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর 
সকল নেক বান্দাদের উপর, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত সত্য কোন ইলাহ 
নেই, আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল ৷” 
হে আল্লাহ আপনি মুহাম্মাদের উপর সালাত পেশ করুন এং তাঁর পরিবারভুক্তদের 
উপরও, যেমনিভাবে সালাত পেশ করেছেন ইবরাহীমের উপর এবং তার পরিবারের 
উপর নিশ্চয় আপনি প্রশংসিত ও অতিশয় সম্মানিত। হে আল্লাহ আপনি বরকত 
প্রদান করুন মুহাম্মাদের উপর এবং মুহাম্মাদের পারিবারভুক্তদের উপরও যেমনি 
আপনি বরকত প্রদান করেছেন ইবরাহীমের উপর এবং ইবরাহীমের পরিবারের 
উপর নিশ্চয় আপনি অতিশয় প্রশংসিত ও খুবই মর্যাদাবান । [বুখারী] 

৩. তারপর দুয়ায়ে মাসূরা পড়বে_ যেমন, 

Jel ll 235 003 SLL 2A L335 p09 Al lie J ee hie 2 Se 36 SLI 


অর্থ, “হে আল্লাহ! আমি তোমার নিকট জাহান্নামের শাস্তি ও কবরের আযাব হতে 
আশ্রয় প্রার্থনা করছি এবং আরও আশ্রয় প্রার্থনা করছি, হায়াত ও মওতের ফিতনা 
হতে এবং মাসীহ-দাজ্জালের ফিতনা হতে ৷” 

8. ডনে বামে সালাম ফিরাবে। আর উভয় দিকে সালাম ফিরানোর সময় বলবে, 


UML ds PILI 
অর্থ, “তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক ৷” 


সালাতের রাকাতের সংখ্যার চার্ট: 
ফজর ২ ২ (6) 
যোহর ২ এবং ২ 8 ২ 
আসর ২ এবং ২ 8 ) 
মাগরিব ২ ৩ ২ 


মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


২ এবং ৩ (বিতর) 
) 
২ (ঘরে পড়লে 
লি ২ (তাহিয়্যাতুল 
ll ২ এবং ২ (মসজিদে 


পড়লে) 


শিশুদের লালন-পালন “i 


সালাতের কিছু বিধি-বিধান 


. ফরয সালাতের পূর্বে ও পরে কিছু সুন্নাত সালাত আছে সেগুলো পাবন্দির সাথে আদায় 
করতে হবে। 
. সালাতে দাঁড়ানো অবস্থায় তোমার দৃষ্টি থাকবে সেজদার স্থানের দিকে। এদিক সেদিক 
তাকাবে না। অনেকে আছে সালাতে এদিক সেদিক তাকিয়ে থাকে, যা সালাতের মধ্যে 
একাগ্রতার পরিপন্থী 
. আর যখন তুমি জামাতে সালাত আদায় করবে, তখন ইমাম যদি কিরাত নিম্ন স্বরে 
পড়ে, তখন তুমিও তোমার সালাতে কিরাত পড়বে । আর যখন কিরাত উচ্চস্বরে পড়ে, 
তখন ওয়াকফের ফাকে ফাকে সুরা ফাতেহা পড়ে নিবে। 
. জুমার সালাতের ফরয হল, দুই রাকাত জুমার সালাত কেবল শুধু মসজিদে গিয়ে 
জুমার খুতবার পরে ইমামের সাথে দুই রাকাত সালাত আদায় করে নিবে। 
. মাগরিবের সালাত তিন রাকাত। ফজরের সালাতের মত দুই রাকাত সালাত আদায় 
করবে তারপর যখন দ্বিতীয় রাকাত শেষে আত্তাহিয়্যাতু পড়া শেষ হবে, সালাম ফিরাবে 
করবে তারপর ডানে বামে সালাম ফিরিয়ে বলবে, 

(lias ele PILI 
অর্থ, তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক । 
. যোহর, আছর ও এশার সালাত চার রাকাত । ফজরের সালাত যেভাবে আদায় করতে 
হয়, সেভাবে প্রথম দুই রাকাত সালাত আদায় সম্পন্ন করে বৈঠক শেষে আত্তাহিয়্যাতু 
পড়ে সালাম না ফিরিয়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবে । তৃতীয় রাকাত শেষে চতুর্থ 
রাকাত পড়বে এবং পরবর্তী দুই রাকাতে সূরা ফাতেহা পড়বে। তারপর সালাতকে 
সম্পন্ন করার পর ডামে বামে সালাম ফিরাবে। 
. ভিতিরের সালাত তিন রাকাত । প্রথমে দুই রাকাত পড়ে সালাম ফিরাবে। তারপর এক 
রাকাত পড়বে এবং সালাম ফিরাবে। উত্তম হল, রুকুর আগে বা পরে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত দুয়াসমূহ দ্বারা দোয়া করবে রাসূল হতে বর্ণিত দোয়া 
যেমন- 


ডী মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


SE lors bs gs hcl ls J Ly coil pu ley couas pm Gon Fl 
cds by SU eile pi Vcd RN asldde 23D, 
অর্থ, হে আল্লাহ! তুমি যাদের হেদায়েত দিয়েছ এবং যাদের তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে 
দেখেছ, আমাকে তুমি তাদের অন্তর্ভুক্ত কর তুমি আমাকে যা দান করছ, তাতে তুমি 
বরকত দাও তুমি যে সব খারাপ কাজের ফায়সালা করেছ, তা থেকে তুমি আমাকে 
বাচাও। নিশ্চয় তুমিই ফায়সালা দিয়ে থাক, তোমার বিরুদ্ধে কেউ ফায়সালা দেয় না। 
তুমি যাকে সম্মান দাও তাকে আর কেউ অপমান করতে পারে না। আর তুমি যাকে 
অপমান কর, তাকে কেউ ইজ্জত দিতে পারে না। হে প্রভু! তুমি বরকতময় ও মহান। 

৮. যখন ইমামের সাথে সালাত আদায় করবে, তখন তুমিও তার সাথে সালাতে দাঁড়াবে 
এবং তাকবীর -আল্লাহু আকবর- বলবে । ইমামকে যে অবস্থায় পাবে, সে অবস্থায় 
ইমামের সাথে শরীক হয়ে যাবে। যদি ইমাম রুকু-রত হয়ে থাকে, তখন তুমি রুকুতে 
শরীক হয়ে, ইমামের অনুকরণ করবে, যদি তুমি ইমামের সাথে পুরোপুরি রুকু পাও, 
তাহলে তুমি সে রাকাত পেলে। আর যদি রুকু না পাও তাহলে, সে রাকাত পেয়েছ, 
বলে হিসাব করা যাবে না । এ রাকাত তোমাকে পরবর্তীতে আবার আদায় করতে হবে। 

৯. আর যখন তোমার রাকাত ছুটে যাবে, তখন তা ইমামের সালাম ফিরানোর পর আদায় 
করবে। ইমামের সাথে সালাম ফিরাবে না। বাকী সালাত আদায়ের জন্য তুমি একা 
দাড়িয়ে যাবে। 

১০. মনে রাখবে সালাতে তাড়াহুড়া করবে না। কারণ, তা সালাত বাতিল করে দেয়। 
হাদিসে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে সালাতে 
তাড়াহুড়া করতে দেখে বলল, [ }৩; এ ৩১৮ }৯ =] তুমি ফেরৎ যাও এবং পুনরায় 
সালাত আদায় কর। তখন লোকটি ফেরত গিয়ে আবার সালাত আদায় করল, রাসূল 
তাকে আবার বলল, তুমি ফেরত যাও, পুনরায় সালাত আদায় কর, এভাবে তিনবার 
রাসূল লোকটিকে ফেরত পাঠাল। লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
তৃতীয়বারে বলল, হে আল্লাহর রাসূল! আমাকে সালাতের নিয়ম শিখিয়ে দিন, তখন সে 
বলল, 

E> 16 el Ue ভল এ 6 UG GS B= LSS Los > Sl 


Le Ss 


শিশুদের লালন-পালন £9 


অর্থ, তুমি রুকু কর, এমনভাবে যাতে রুকুতে তুমি স্বস্তি লাভ কর। তারপর রুকু হতে 
সোজা হয়ে দাড়াও, তারপর সেজদা কর, যাতে সেজদায় তুমি স্বস্তি লাভ কর। তারপর 
তুমি মাথা উঠাও যাতে বসা অবস্থায় তুমি স্বস্তি পাও 

১১. যখন সালাতের ওয়াজিবসমূহ হতে কোন ওয়াজিব ছুটে যাবে, যেমন- তোমরা প্রথম 
বৈঠক ছুটে গেল, অথবা তুমি কত রাকাত পড়ছ, তা ভুলে গেছ, তখন তুমি নিশ্চিত 

ংখ্যা অনুযায়ী সালাত আদায় করে নিবে এবং সালাতের শেষাংশে দুই সেজদা করবে 
এবং সালাম ফিরাবে। এ সেজদাকে সেজদায়ে সাহু বলে। 

১২. সালাতে অধিক নড়াচড়া করবে না । কারণ, অধিক নড়া-চড়া করা সালাতে একাগ্রতা ও 
খুশুর পরিপন্থা। অনেক সময় বিনা প্রয়োজনে অধিক নড়া-চড়া সালাত নষ্টেরও কারণ 
হয়। 

১৩. এশার সালাতের সময় অর্ধ রাত পর্যন্ত অবশিষ্ট থাকে । এ সময়ের মধ্যে সালাত আদায় 
করে নিতে হবে, সুতরাং প্রয়োজন ছাড়া এশার সালাতকে দেরি করা ঠিক হবে না। 
আর বিতর সালাতের সময় সুবহে সাদিক উদয় হওয়া পর্যন্ত । বিতর সালাত হল রাতের 
সর্বশেষ সালাত । 


be মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


সালাতের হাদিসসমূহ: 


১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

Jol dh LS Ll 
অর্থ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখ, সেভাবে সালাত আদায় 
কর। 

২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
all 54 53 EE Of J OFS SAS rll 52 J53 13 
তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, তখন সে যেন বসার পূর্বে দুই রাকাত 
সালাত আদায় করে নেয় [এ দু রাকাত সালাতকে তহিয়্যাতুল মসজিদ বলা হয়] 
৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
ells NV, pd be dE 
তোমরা কবরকে আসন বানাবে না এবং কবরের দিকে মুখ করে সেজদা করবে না। 
8. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
LAS NN Ne DLA) cas 31 
যখন সালাতের ইকামত দেয়া হয়, তখন তোমরা ফরয সালাত ছাড়া আর কোন সালাত 
আদায় করবে না। 
৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
«42 42433 cle 4s Sd baw DE, I UE lol 5s FS loa 
অর্থাৎ তোমরা সালাতের কাতার ঠিক কর এবং একে অপরের সাথে মিলে দাড়াও । 
আনাস রা. বলেন, আমরা সালাতে একে অপরের কাঁধের সাথে ও পায়ের সাথে মিলিয়ে 
সালাতে দাঁড়াতাম ৷ 


৬. রাসূল বলেন, 


Es Sl ley 05 ly ply oS lp byl NW Dal coil 3 
(5b SSG Ly cla 
অর্থ, যখন সালাতের ইকামত দেয়া হয়, তখন তোমরা দৌড়ে দৌড়ে সালাতে উপস্থিত 
হবে না। তোমরা স্বাভাবিকভাবে হেঁটে সালাতে উপস্থিত হবে। তোমরা নমনীয়তা 


শিশুদের লালন-পালন 5 


প্রদর্শন কর। ইমামের সাথে যতটুকু পাবে আদায় করবে, আর যতটুকু ছুটে যাবে, তা 
পরে তোমরা একা একা সম্পন্ন করবে। 
৭. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

IB Sl IS i Sam 3) 
অর্থ, যখন তুমি সেজদা করবে তখন তুমি তোমার উভয় হাত জমিনে রাখবে, আর 
তোমার দুই বাহুকে উঠিয়ে রাখবে; মাটি হলে আলাদা করে রাখবে 

৮. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
3 C5 Sr D0 ALL S| 
“আমি তোমাদের ইমাম, সুতরাং রুকু সেজদায় তোমরা আমার থেকে আগে বাড়বে 
না।” মুক্তাদি কখনোই ইমামের আগে কিছু করবে না। যদি তা করে তাহলে তার 
সালাত আদায় হবে না। 
৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
A ad SAS Oy cas Hs d rls Clo EDL LDP 2 ll lg bf 
aus 
অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব করা হবে, যখন সালাত ঠিক থাকে, 
তখন তার যাবতীয় সব আমলই ঠিক থাকে । আর যখন তার সালাতের অবস্থা খারাপ 
হয়, তখন তার সমস্ত আমলই নষ্ট হয়ে থাকে। 


i মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


জুমার সালাত ও জামাত ওয়াজিব হওয়া প্রসঙ্গে 


জুমার সালাত আদায় করা এবং জামাতে সালাত আদায় করা ওয়াজিব । নিম্নে এর উপর 
কুরআন ও হাদিসের একাধিক দলীল পেশ করা হল। 

১. মহান আল্লাহ তা'আলা বলেন, 

Ld FE LS EDI hl SS DULG Id B52 DD S35 BLT SEG 

{SIS SS) 

অর্থ, হে মুমিনগণ, যখন জুমুআর দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা 
আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা করা ছেড়ে দাও । এটা তোমাদের 
জন্য অতি উত্তম । যদি তোমরা জানতে পারতে । 

২. রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

- gre Ss bal O33 Yr Il da Ss DLL lol cs 
অর্থ, আমার ইচ্ছা হয়, আমি একজনকে সালাতের নির্দেশ দেই, সে সালাত কায়েম করে 
৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

AAS IS cr NA DL DS ls cll im 
যে ব্যক্তি কোন প্রকার অপারগতা [ভয়ভীতি ও অসুস্থতা] ছাড়া আযান শোনে সালাতে 
উপস্থিত হয় না, তার সালাত আদায় হয় না। 
8. হাদিসে বর্ণিত, 
call JL S358 SG J SL dl dy b dG sl 5 ds le Do BI SI 
ladles J2 5 63 dy Ll cd 5p cd a2 Of sy le dl Le Bll Ss 
‘(2 L JG cx JG GDA) 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একজন অন্ধ লোক এসে বলল, হে 
আল্লাহর রাসূল! আমি একজন অন্ধ মানুষ আমার এমন কোন লোক নাই যে, আমাকে 
মসজিদে নিয়ে যেতে সাহায্য করবে। সুতরাং আপনি আমাকে জামাতে অনুপস্থিত ও 
ঘরে সালাত আদায় করার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 
তাকে অনুমতি দেন। তারপর লোকটি চলে যেতে আরম্ভ করলে তাকে ডেকে পাঠিয়ে 


শিশুদের লালন-পালন 


বলেন, তুমি কি সালাতের আযান শোনতে পাও? বলল, হ্যাঁ। তাহলে তুমি সালাতের 
জামাতে উপস্থিত হও। 

৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

ee bas 5 bs rr FUN G> al Sd 3 Le Pa Rad SS isl ol 

PUEDE Las, Gs Nlat ons 2 bd At 

যে ব্যক্তি জুমার দিন গোসল করল, তারপর মসজিদে উপস্থিত হল, এবং তার জন্য যা 
নির্ধারণ করা হল, সে পরিমাণ সালাত আদায় করে ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত 
চুপ করে বসে থাকে এবং ইমামের সাথে দুই রাকাত ফরয সালাত আদায় করে, 
আল্লাহ তা'আলা এ জুমা হতে পরবর্তী জুমা পর্যন্ত মাঝখানের গুনাহ গুলো ক্ষমা করে 
দেবেন এবং আরও অতিরিক্ত তিনি দিনের অপরাধ ক্ষমা করে দেবে। 

৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

al BF dl sb cle Ble pe SDS I po) 
যে ব্যক্তি অলসতা করে পরপর তিনটি জুমার সালাত আদায় ছেড়ে দিল, আল্লাহ তা'আলা 


৫৪ মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


সুন্নাত তরীকায় কীভাবে জুমার সালাত আদায় করব? 


১. জুমার দিন সকাল বেলা গোসল করবে। হাত পায়ের আঙ্গুল কাটবে এবং ওজু করার 
পর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করব ও সুগন্ধি ব্যবহার করব। 

২. আমরা কাঁচা পেয়াজ ও রসূন খাবো না, ধূমপান করব না এবং আমাদের মুখ ধোবো 
এবং মিসওয়াক বা ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করব । 

৩. মসজিদের প্রবেশের সময় দুই রাকাত সালাত আদায় করব, যদিও খতীব মিষম্বারে 
খুতবার জন্য দাড়িয়ে যায়। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত 
সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন তিনি বলেন, 

(logs 52023 FS) SA bs FLD 31 >> 15 3) 

অর্থ, তোমাদের কেউ যখন ইমাম সাহেব খুতবা দেয়ার সময় জুমার সালাতে উপস্থিত হয়, 
তখন সে সংক্ষেপে দু রাকাত সালাত আদায় করে নিবে। 

8. আমরা ইমাম বা খতীবের বক্তব্য মনোযোগ দিয়ে শুনবো, কোন কথা বলব না। 

৫. ইমামের সাথে মুক্তাদি হয়ে, জুমার দুই রাকাত ফরয সালাত আদায় করব। 

৬. জুমার সালাতের পর চার রাকাত সুন্নত সালাত আদায় করব । অথবা বাসায় গিয়ে দু- 
রাকাত সালাত আদায় করব । এটি হল, উত্তম 

৭. জুমার দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি বেশি করে দরুদ 
পড়বে। 

৮. জুমার দিন যে মুহূর্তটি মহান আল্লাহর নিকট দোয়া করলে দোয়া কবুল হয়, তা 
পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব । কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

blot Ns Gs DLs de Bl Viol Sad 3 0) 

অর্থ, নিশ্চয় জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, এ মুহূর্তটি মধ্যে কোন মুসলিম বান্দা 

মহান আল্লাহর নিকট কোন কল্যাণ কামনা করে, মহান আল্লাহ তাআলা সে কল্যাণ তাকে 

অবশ্যই দান করবে। 


শিশুদের লালন-পালন যে 


গান-বাজনার বিধান:- 


১. মহান আল্লাহ তা'আলা বলেন, 
SE 2 B34 VIE ole A 2hl Jad OF Sed Sl 0 GLE 2 20 S453 
অধিকাংশ তাফসীরকারকদের মতে ৩১১4 % দ্বারা উদ্দেশ্য হল, গান। বিশিষ্ট সাহাবী 
আব্দুল্লাহ ইবনে ইবনে মাসউদ রা. বলেন, এখানে উদ্দেশ্য হল, গান৷ হাসান বসরী রহ. 
বলেন, আয়াতটি গান-বাজনা ও বাদ্য-যন্ত্ৰ বিষয়ে নাযিল হয়েছে। 
২. মহান আল্লাহ তা'আলা শয়তানকে খেতাব করে বলেন, 
{ie es LABEL 2 5} 
৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
- Gl ally ly 2b 0 A Odo pl ol 2 
অর্থ, আমার উম্মতের মধ্যে এমন কতক সম্প্রদায়ের আগমন ঘটবে, যারা ব্যভিচার, রেশমি 
কাপড় পরিধান, মদ-পান ও গান-বাজনাকে হালাল জানবে । 
একই অর্থে অপর একটি হাদিসে বর্ণিত, রাসূল সা. বলেন, মুসলিম সম্প্রদায় হতে 
একটি জামাত এমন হবে, যারা ব্যভিচার করা, রেশমি কাপড় পরিধান, মদ্য-পান ও 
গান-বাজনাকে হালাল বলে বিশ্বাস করবে, অথচ তা হারাম। 
হাদীসে বর্ণিত “মায়াযেফ” বলা হয়, যে সব বাদ্য যন্ত্রে সূর রয়েছে। যেমন, বাঁশি, 
তবলা, ঢোল ইত্যাদি । এমনকি ঘণ্টিও তার অন্তর্ভুক্ত । কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, [ ১৬৮:)৷ =|; ০৮421] . অর্থ, ঘণ্টা হল, শয়তানের বাদ্য-যন্ত্র । 
হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, ঘণ্টার আওয়াজও ইসলাম পছন্দ করে নি। 
জাহিলিয়্যাতের যুগে মুশরিকরা তাদের চতুষ্পদ জন্তুর গলায় এ ধরনের ঘণ্টা ঝুলিয়ে 
দিত। এছাড়া খিষ্টানরা যে নাকুস ব্যবহার করে, তার সাথে এর সামঞ্জস্য রয়েছে। 
সুতরাং ঘণ্টা ব্যবহার হতে বিরত থাকতে হবে। যদি একেবারেই প্রয়োজন হয়, তবে 
তার পরিবর্তে কলিং বেল ব্যবহার করা যেতে পারে। 
8৪. ইমাম শাফেয়ী রহ. থেকে কিতাবুল কাযাতে বর্ণিত হয়েছে যে, গান হচ্ছে অনর্থক কাজ 
ও অপছন্দনীয় কাজ। যে ব্যক্তি গান-বাজনায় ব্যস্ত থাকে সে অবশ্যই নির্বোধ, তার 
সাক্ষ্য কবুল করা হবে না, প্রত্যাখ্যান করা হবে। 


Es মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


১. বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান, বিবাহ-শাদি, রেডিও, টেলিভিশন ইত্যাদিতে যে সব গান- 
বাজনা পাওয়া যায়, তার অধিকাংশই অশ্লীল ও অশালীন । এ সব গানে সাধারণত প্রেম, 
ভালোবাসা, নারীদের আলিঙ্গন, তাদের চেহারার বর্ণনা ইত্যাদি দ্বারা ভরপুর । এগুলো 
সবই যৌন উত্তেজক, যেগুলি যুবকদের যৌন উত্তেজনা বৃদ্ধি করে, তাদের জেনা- 
ব্যভিচারের দিকে ধাবিত করে এবং তাদের নৈতিক চরিত্রকে ধ্বংস করে। 

২. যখন গান ও বাদ্য এক সাথে চলতে থাকে, তখন তার পরিণতি হয়, খুবই ভয়াবহ ৷ যুব 
সমাজের চরিত্র অশ্লীল গান-বাজনা ও ফিল্ম দেখা ইত্যাদির কারণে চরম অবনতির 
দিকে যায়। অধিকাংশ যুবকরা এ দ্বারা প্রভাবিত হয়ে মারাত্মক ধ্বংসের মুখে নিপতিত 
হয় এবং তারা তখন মহান আল্লাহ ও তার রাসূলকে ভুলে, দুনিয়ার ভোগ বিলাস ও 
আনন্দ পূর্তিতে মাতোয়ারা হয়ে পড়ে । এমনকি ১৯৬৭ যখন ইয়াহুদিদের সাথে যুদ্ধ 
চলছিল, তখন ঘোষণা হল যে, তোমরা সামনের দিকে অগ্রসর হও, কারণ, তোমাদের 
সাথে অমুক অমুক গায়িকা আছে যারা তোমাদের গানের মাধ্যমে উৎসাহ দিয়ে যাবে। 
এ ঘোষণার পর ইয়াহুদীদের সাথে মুসলিমদের শোচনীয় পরাজয় বরণ করতে হল। 
কারণ, তাদের উচিত ছিল এ কথা বলা, তোমরা সামনের দিকে অগ্রসর হও! তোমাদের 
সাথে মহান আল্লাহর সাহায্য বহাল আছে। তা না করে তারা নারীদের গান-বাজনার 
প্রতি আহ্বান করল, যা আল্লাহ তা'আলার পছন্দ হল না। 

৩. মনে রাখতে হবে, অনেক সময় এমন হয়, দ্বীনি বা ইসলামের নামে যে সব গান গাওয়া 
হয় বা বাজারে পাওয়া যায়, সে গুলোও অন্যায় অশ্লীল হতে খালি হয় না। যেমন, 
বুসীরীর কাব্যগুলো তার উৎকৃষ্ট প্রমাণ । এ ছাড়াও দেখুন কোন এক গায়ক বলেছিল 

Eb Alls ws ESD AS SSS) 
এখানের শেষের অংশটি আল্লাহ ও রাসূলের উপর মিথ্যারোপ বৈ কিছুই না, যা 
বাস্তবতার সম্পূর্ণ পরিপন্থী । 


গান বাজনা হতে বাঁচার উপায়: 

১. রেডিও টেলিভিশন ইত্যাদিতে গান-বাজনা শোনা ও দেখা হতে দূরে থাকতে হবে। 
বিশেষ করে যৌন উত্তেজক গান, ও বাজনাসহ গান শোনা হতে সম্পূর্ণ বিরত থাকতে 
হ্বে। 


শিশুদের লালন-পালন Si 


২. মহান আল্লাহর জিকির ও কুরআনের তিলাওয়াত গান বাজনা থেকে বাচার সর্বোত্তম 
পন্থা । বিশেষ করে সূরা বাকারা তিলাওয়াত করা৷ কারণ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 

MEE ES LE SME ar ULE 
অর্থ, যে ঘরে সূরা বাকারাহ তিলাওয়াত করা হয়, সে ঘর থেকে শয়তান পলায়ন করে। 
মহান আল্লাহ তা‘আলা বলেন, 
sD E55 SHG 3 GU ls ES ff BEL SS SOG 
হে মানব সকল! তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ হতে উপদেশ এসেছে এবং 
এসেছে তোমাদের অন্তরে যে সব ব্যাধি রয়েছে, তার জন্য শিফা। আর মুমিনদের জন্য 
হেদায়েত ও রহমত । 

৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীর£ত, তার আখলাক সম্পর্কীয় কিতাবাদি ও 
সাহাবীদের জীবনী বেশি বেশি করে অধ্যয়ন করা । 


যে সব গান গাওয়া বৈধ: 
১. ঈদের দিন গান গাওয়া বৈধ ৷ যেমন, আয়েশা রা. এর হাদিসে বর্ণিত, তিনি বলেন, 
Es 3210 B51 8S rs le hain leds oy le DG dd I> 
Ob les 13 Ob 5402: oy 2 Bl Gr JE =: Lab Ul J 
el ls bass 
একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট প্রবেশ করে, তখন তার নিকট 
দুইজন বাঁদি ছিল, তারা উভয়ে দুটি ঢোল বাজাচ্ছিল, অপর বর্ণনায় আছে তারা দুইজন 
গান গাচ্ছিল, তাদের দেখে আবু বকর রা. ধমক দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রা. কে বলল, তাদের আপন অবস্থায় ছেড়ে দাও, 
দিন। 
২. বিবাহের অনুষ্ঠানে বিবাহের প্রচার প্রসারের জন্য ঢোল তবলা বাজিয়ে গান করা বৈধ। 
যেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(CES dh dl 22 fll Dl os be a) 
অর্থ, হারাম ও হালালের মধ্যে প্রার্থ+ক হল, ঢোল বাজানো ও বিবাহের প্রচার করা । 
৩. কোন কাজ সম্পাদন করার সময় ইসলামী গান গাওয়া । কারণ, তখন কাজের মধ্যে 
আনন্দ পাওয়া যায় এবং চাঞ্চল্যটা ফিরে আসে৷ বিশেষ করে যখন গানে দোয়া বা 


Si মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


আল্লাহর নিকট সাহায্য চাওয়া ইত্যাদি থাকে। এ ধরনের গানের জন্য রাসূল নিজেই 
দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। তিনি খন্দকের যুদ্ধে যখন পরিখা খনন করছিলেন, তখন 
তিনি তার সঙ্গীদের কর্ম চাঞ্চল্যটা ফিরিয়ে আনতে এ ধরনের কাব্যগুলো পড়েন । যেমন 
ইবনে মাজাতে বর্ণিত: 

al ls eb oH EAN As Nos Yh 
অর্থ: হে আল্লাহ! আখিরাতের জীবনই জীবন। আপনি আনসার ও মুহাজিরদের ক্ষমা 
করে দিন। 
এ কথার উত্তরে আনসার ও মুহাজিররা বলল: 

el EAE sl le [EOE PT ECE EE 
জমিনে বেচে থাকি । 

LiloN,liuas)N, ** Lal dMNy) dl 
মহান আল্লাহ দয়া আমাদের উপর না থাকলে, আমরা হেদায়েত পেতাম না এবং আমরা 
আল্লাহর রাহে সদকা করতাম না এবং সালাত আদায় করতাম না। 

SY olplsNles, Le LS lb 
আপনি আমাদের উপর শান্তি বর্ষণ করুন । আমরা যখন শত্রুর সাথে যুদ্ধ করব, তখন 
আমাদের তুমি অটল ও অবিচল রাখুন । 

balaslshin) Gel Sos All 
মুশরিকরা আমাদের উপর নির্যাতন করছে। তারা যখন আমাদের শিরক করতে বলে 
আমরা তা অস্বীকার করি। 
তারা ৬৮1...৬৮! .. [শিরিককে অস্বীকার করি, অস্বীকার করি] বলে চিৎকার করত । 
. যে সব গানে আল্লাহর প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহাব্বত ও 
রাসূলের গুণাগুণ থাকে, এ ধরনের গান গাওয়া নি:শন্দেহে বৈধ ৷ অনুরূপভাবে যে সব 
গুরুত্বারোপ করা হয় এবং নৈতিক চরিত্র সংশোধন বিষয়ে উৎসাহ দেয়া হয়, সে সব 
গান গাওয়াতে কোন প্রকার ক্ষতি নাই । এ ছাড়াও যে সব গানে আল্লাহ ও আল্লাহর 
ইসলামের সৌন্দর্য তুলে ধরা হয়, এ ধরনের গান বৈধ বা প্রশংসিত হওয়াতে কোন 


শিশুদের লালন-পালন id 


সন্দেহ নাই৷ কারণ, এ ধরনের গানের মাধ্যমে সমাজ উপকৃত হয়, মানুষের নৈতিক 
চরিত্র ও মন-মানসিকতার উন্নতি হয়। 
. বাদ্য যন্ত্রের মধ্য হতে ঈদের দিন ও বিবাহ অনুষ্ঠানে ঢোল বাজানোকে বৈধ করা 
হয়েছে। জিকিরের মজলিশে ঢোল বাজানো সম্পূর্ণ হারাম। কারণ, রাসুল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ও তারপর তার সাহাবীরা কখনোই জিকিরের মজলিসে ঢোল- 
তবলা বাজায়নি। কিন্তু ছুফিরা ঢোল বাজানোকে হালাল মনে করে এবং জিকিরের 
মজলিশে ঢোল বাজানোকে সূন্নাত বলে, অথচ তা বিদআত ৷ আর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

Us ie Fy iow Bas KF Ib Nl bie, SL 
অর্থ: তোমরা কুসংস্কার হতে বেচে থাক, কারণ, সব কুসংস্কারই হল, বিদআত । আর 
প্রতিটি বিদআত হল, গোমরাহি। 


2 মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


ছবি ও মূর্তির বিধান: 


ইসলাম মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করে এবং আল্লাহর সাথে অন্য 
মাখলুক যেমন, আল্লাহর অলি, নেককার বান্দা, মূর্তি, কবর, মাজার, ছবি ইত্যাদির পূজা 
করা বা কোন কিছুকে তার সাথে শরীক করা হতে নিষেধ করে। মহান আল্লাহ তা'আলা 
যেদিন থেকে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলদের দুনিয়াতে পাঠান, সেদিন থেকেই 
তারা মানুষদের তাওহীদের দাওয়াত দেন। মহান আল্লাহ তা'আলা বলেন, 

(SEIS AML NIG HF 3 555) 
অর্থ, আর আমি প্রতিটি সম্প্রদায়ের নিকট একজন রাসূল প্রেরণ করি, তিনি দাওয়াত দেন 
যে, তোমরা এক আল্লাহর ইবাদত কর এবং তাগুত থেকে দূরে থাক । 
তাগুত; আল্লাহকে বাদ দিয়ে যেসব কিছুর ইবাদত করা হয়, তাদের তাগুত বলা হয়। 
মুশরিকরা যে সব মূর্তির পূজা করত, সূরা নৃহতে মহান আল্লাহ তাআলা তাদের আলোচনা 
করেন যেমন, বুখারী শরীফে বর্ণিত, ইবনে আব্বাস রা. আল্লাহর তা'আলার বাণী- 

235 Ns 5 Ll 555 G03 525 62% Ns EL V5 5 G55 V5 iT G55 Y UG) 
{NSS Ni sl) 
আর তারা বলে, তোমরা তোমাদের উপাস্যদের বর্জন করো না; বর্জন করো না ওয়াদ, 
সুওয়া, ইয়াগুছ, ইয়াউক, ও নাসরকে ৷ বস্তুত তারা অনেককে পতভ্রষ্ট করেছে, আর (হে 
আল্লাহ) আপনি যালিমদেরকে ভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়াবেন না। 
এর ব্যাখ্যায় বলেন, আয়াতে উল্লেখিত নাম গুলো হল, নূহ আ. এর সম্প্রদায়ের নেককার 
লোক ও মহৎ ব্যক্তিবর্গ । এরা মারা গেলে শয়তান তাদের সম্প্রদায়ের লোকদের নিকট ওহী 
পাঠান যে, তোমরা তাদের বসার স্থানে তাদের আকৃতিতে মূর্তি তৈরি কর এবং তাদের 
নামেই মূর্তিগুলোর নাম করণ কর। তখন তারা তাই করল। তখন পর্যন্ত তারা তাদের 
কোন ইবাদত করত না। তারপর যখন এ প্রজন্ম ধ্বংস হয়ে গেল, পরবর্তী প্রজন্ম এসে 
তাদের পূর্বসুরিদের উদ্দেশ্য সম্পর্কে না জেনে মূর্তিগুলোর ইবাদত করতে আরম্ভ করে। এ 
ঘটনাটি দ্বারা একটি বিষয় স্পষ্ট হয় যে, মানবজাতির মধ্যে শিরকের বিস্তার লাভের প্রধান 
কারণ হল, ছবি বা মূর্তি । কিন্তু বর্তমানে দু:খের বিষয় হল, অনেকেই মনে করে, এ ধরনের 
ছবি হালাল। কারণ, এখন এ ধরনের লোক পাওয়া যায় না, যারা ছবির ইবাদত করে। 
তাদের এ দাবি সঠিক নয়। কারণ, ছবি হল, শিরক এর প্রবেশের দরজা । 


শিশুদের লালন-পালন ৯ 


১. একটি কথা মনে রাখতে হবে, বর্তমানেও ছবি ও মূর্তির পূজা করা হয়ে থাকে যেমন, 
ঈসা আ. ও তার মাতা মারিয়াম আ. মারা যাওয়ার পর, মহান আল্লাহকে বাদ দিয়ে 
তাদের আকৃতির ইবাদত, এখনো করা হয়। ঈসা আ. এর ছবি সম্বলিত অনেক বড় বড় 
পোষ্টার বাজারে চড়া মূল্যে বিক্রি করা হয়। এ গুলোকে ইবাদতের লক্ষ্যে ঘরে ঝুলিয়ে 
রাখা হয়, এ গুলোর প্রতি সম্মান প্রদর্শন করা হয়। 

২. বর্তমান যুগেও বড় বড় নেতাদের ছবির প্রতি মানুষের মাথা নত করা হয়। মানুষ যখন 
তাদের মূর্তির পাশ দিয়ে অতিক্রম করে, তখন তারা তাদের সম্মানে দাড়িয়ে যায়, 
কোমর বাঁকা করে পিঠ ঝুলিয়ে দেয়। যেমন, আমেরিকাতে জর্জ ওয়াশিংটন, ফ্রান্গে 
হয়েছে। যারা তাদের সামনে দিয়ে অতিক্রম করে তাদের সম্মানে মাথা বুঁকায়। 
বর্তমানে প্রতিকৃতি নির্মাণের এ ধারণাটি আরব জাহান ও মুসলিম দেশেও ছড়িয়ে 
পড়েছে। তারা কাফেরদের অন্ধ অনুকরণ করে যাচ্ছে, তারা তাদের নেতাদের প্রতিকৃতি 
রাস্তার মোড়ে মোড়ে স্থাপন করে। এভাবে অন্যান্য মুসলিম দেশসমূহেও মূর্তির বিস্তার 
হচ্ছে। যে সব টাকা দিয়ে প্রতিকৃতি তৈরি করা হয়ে থাকে, সে সব দিয়ে মসজিদ 
মাদ্রাসা, হাসপাতাল, জন-কল্যাণমূলক ট্রাস্ট তৈরি করে তাদের নামে নাম করণ করা 
যেতে পারে; তাতে কোন সমস্যা নাই । তাতে মানুষের উপকার আরও বেশি হবে। আর 
তাদের নামে নাম করণ করার মধ্যে কোন ক্ষতি নাই । 

৩. কালের বিবর্তনে দেখা যাবে, যারা বর্তমানে প্রতিকৃতি গুলোর সেজদা করছে না, তারাও 
এক সময় এসে এগুলোর সেজদা করতে আরম্ভ করবে এবং ইবাদত করতে শুরু 
করবে। যেমনটি ইউরোপ, তুরস্ক ও অন্যান্য দেশে এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। 
আর এ বিষয়ে নূহ আ. এর সম্প্রদায়ের লোকেরাই হল ইতিহাসের সূচনা। কারণ, 
তারাই প্রথমে তাদের নেতাদের প্রতিকৃতি স্থাপন করে, তারপর তাদের সম্মান ও 
ইবাদত করে। 

8. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালিব রা. কে এ বলে নির্দেশ 
দেন যে, তুমি কোন মূর্তিকে দেখা মাত্র নিম্পেষিত করে দেবে এবং কোন উঁচা কবর 
দেখলে তাকে মাটির সাথে মিশিয়ে দেবে। 


যে সব বস্তুর ছবি বা প্রতিকৃতি বৈধ: 


২ মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


১. সব বস্তুর রুহ নাই, সে সব বস্তুর ছবি তোলা হালাল বা বৈধ । যেমন- গাছ-পালা, চন্দ্র, 
সূর্য, পাহাড়, পাথর, নদ-নদী, সমুদ্র, পবিত্র স্থান, মসজিদ, মদিনার মসজিদ, বাইতুল্লাহ্‌ 
ইত্যাদির ছবি বৈধ । এর প্রমাণ হল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. এর উক্তি; তিনি 
বলেন, যদি তোমাকে ছবি নির্মাণ করতেই হয়, তবে তুমি গাছ-পালা প্রাকৃতিক দৃশ্য ও 
যে সব বস্তুর জীবন নাই সে সবের ছবিই অংকন কর । 

২. প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য ছবি তোলা বৈধ । যেমন- পাসপোর্ট, ন্যাশনাল আইডি 

৩. চোর, ডাকাত, অপরাধীদের ধরার জন্য তাদের ছবি টানিয়ে দেয়া বৈধ, যাতে তাদের 
বিচারের মুখোমুখি করা যেতে পারে। 

8. মেয়েদের জন্য টুকরা কাপড় দিয়ে পুতুল বানিয়ে সেগুলো দ্বারা খেলা-ধুলা করা বৈধ। 
যখন তারা ছোট থাকে, তখন তারা এ ধরনের খেলা-ধুলা করতে পারে; যাতে তারা 
যখন মা হয়, তখন শিশুদের কীভাবে লালন-পালন করতে হয়, তা শিখে । আয়েশা রা. 
এর কথা তার উৎকৃষ্ট প্রমাণ, তিনি বলেন, 

J 4০ 44 ১০ ৪4 =০ ৩৬৭৬৮ জঁ = আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর সামনে খেলা-ধুলা করতাম । আর শিশুদের জন্য অশ্লীল কোন খেলা-ধুলা 
ক্ৰয় করা উচিত নয়; বিশেষ করে উলঙ্গ মেয়েদের ছবি। কারণ, এ সব দেখে তারাও 
নিজেরা শিখবে এবং তাদের অনুকরণ করবে। ফলে সমাজকে কলুষিত করবে। এ 
ছাড়াও এ সব ক্রয় করার মাধ্যমে টাকাগুলো দ্বারা ইয়াহুদী, নাছারা ও ইসলামের 
শত্রুদের সহযোগিতা করা হয়; যাতে তারা মুসলিমদের বিপক্ষে শক্তি অর্জন করে এবং 
তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। 


শিশুদের লালন-পালন ১৬ 


ধূমপানের বিধান: 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে বিড়ি, সিগারেট তামাক ইত্যাদি ছিল না। 

তবে ইসলামের সাধারণ মূলনীতি হল, মানুষের জন্য ক্ষতিকর, প্রতিবেশীর জন্য কষ্টকর 

অথবা সম্পদের অপচয় এমন সবকিছুই হারাম নীচে ধূমপান হারাম হওয়ার উপর বিশেষ 
কয়েকটি প্রমাণ পেশ করা হল: 

১. মহান আল্লাহ তা'আলা বলেন- 

(EE ele 25 SEEN 53 
আর তিনি তাদের জন্য পবিত্র বস্তুকে হালাল করেছেন এবং অপবিত্র বস্তুকে তাদের 
উপর হারাম করেছেন। 
আর বিড়ি-সিগারেট অপবিত্র বস্তুর অন্তর্ভুক্ত ও দুর্গন্ধময় বস্তু । 

২. মহান আল্লাহ তা‘আলা আরও বলেন, 

EI Ish I) 
তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। 
ধূমপান মানুষের জন্য মারাত্মক ব্যাধির কারণ হয়, যেমন ধূমপানের কারণে ক্যান্সার, 
রক্তচাপ, যক্ষ্মা, বক্ষ ব্যাধি ইত্যাদি আরও নানান ধরনের ব্যাধি হয়ে থাকে। 

৩. মহান আল্লাহ তা'আলা বলেন,{=%| 1,55 9; } [ তোমরা তোমাদের নিজেদের 
হত্যা করো না] ধূমপানের কারণে মানুষের আয়ু কমে আসে এবং অকাল মৃত্যুর কারণ 
হয়। 

8. মহান আল্লাহ তা'আলা মদের ক্ষতি সম্পর্কে বলেন, 

pt po BULS) 
আর এ দুটির গুণাহ উপকারের চেয়ে অধিক মারাত্মক । 
অনুরূপভাবে ধূমপানের ক্ষতি উপকারের তুলনায় মারাত্মক । বরং ধূমপানে ক্ষতি ছাড়া 
কোন উপকার নাই। 

৫. মহান আল্লাহ তা‘আলা বলেন, 

{5 9 SEAN SE EEN SGD VK IY 
নিশ্চয় অপচয়কারী হল, শয়তানের ভাই । আর শয়তান তার প্রভূকে অস্বীকারকারী 
ধূমপান হল, অর্থের অপচয় । আর সম্পদের অপচয় করা হল, শয়তানের কাজ । 

৬. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


id মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


BRIS RL 
ইসলামে ক্ষতিগ্রস্ত হওয়া বা ক্ষতি করার কোন অবকাশ নাই । আর ধূমপান মানুষের 
জন্য ক্ষতিকারক, প্রতিবেশীর কষ্টের কারণ এবং সম্পদের অপচয় । 

৭. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
JU icLSL ==) | 5,5, মহান আল্লাহ তা'আলা তোমাদের জন্য সম্পদের অপচয় করাকে 
অপছন্দ করেছেন। 
৮. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 
rbd NG lS) 
আমার উম্মতের সব অপরাধীকে ক্ষমা করা হবে। তবে মুহাজিরকে ক্ষমা করা হবে না। 
অর্থাৎ যে ব্যক্তি প্রকাশ্যে অপরাধ করে এবং কোন অপরাধ করে তা মানুষের সামনে 
প্রকাশ করে। ধূমপানকারী প্রকাশ্যে ধূমপান করে, অন্যদের ধূমপানের মত অপরাধকে 
উৎসাহ দেয় । 
৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
ee 32 D8 Nl edly AL 2 08 
যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে 
কষ্ট না দেয়। প্রতিবেশিকে কষ্ট দেয়া হারাম। আর ধূমপানকারী তার মুখের দুর্গন্ধ দ্বারা 
তার স্ত্রী, সন্তান ও প্রতিবেশীদের কষ্ট দেয়। বিশেষ করে ফেরেশতা ও মুসল্লিরা তার 
মুখের দুর্গগন্ধের কারণে কষ্ট পায় । 


শিশুদের লালন-পালন kl 


দাড়ি বড় করার বিধান: 


. মহান আল্লাহ তা'আলা বলেন, 

Lil SS TAD EAN 
আর দাড়ি মুগুন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার সামিল এবং শয়তানের অনুকরণ বৈ 
কিছুই না৷ [সূরা আন-নিসা: ১১৯] 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
(nl dle cl ls Dll ly) 


তোমরা গোপকে খাট কর, দাড়িকে বড় কর এবং অগ্নিপূজকদের বিরোধিতা কর। 
অর্থাৎ দাড়ি যদি তোমাদের ঠোটের উপর বর্ধিত হয়, তখন বর্ধিতাংশ তোমরা কেটে 
ফেল। আর কাফেরদের বিরোধিতা স্বরূপ তোমরা তোমাদের দাড়িকে লম্বা কর। 

. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

La PENI 25, cll GUizaly Boadly « Lod slic ly cdl 25 ch 0 ro 


দশটি জিনিষ ফিতরাতের অন্তর্ভুক্ত । আর তা হল, গোপকে খাট করা দাড়িকে লঙ্কা 
করা, মিসওয়াক করা, পানি দিয়ে পবিত্রতা অর্জন করা এবং হাত-পায়ের নখ কাটা....। 
. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব পুরুষরা নারীদের সাথে সাদৃশ্য রাখে, 
তাদের অভিশাপ করেন। আর দাড়ি মুণ্ডন নারীদের সাথে সাদৃশ্য রাখারই নামান্তর এবং 
আল্লাহর রহমত হতে বঞ্চিত হওয়ার কারণ । 
. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

MES sl Ll s+ rll I 52 ~ ESANE SL 
তবে আমার রব আমাকে আদেশ দেন যে, আমি যেন আমার দাড়িকে বড় করি এবং 
গোপকে খাট করি। মনে রাখতে হবে, দাড়িকে বড় করা আল্লাহ ও তার রাসূলের 
নির্দেশ, যা পালন করা অবশ্যই কর্তব্য বা ওয়াজিব । 


2 মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করা: 


তুমি যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাও তাহলে নিম্ে বর্ণিত উপদেশগুলো পালন কর। 


>. 


DD 


মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করবে। তাদের কখনোই কষ্ট দেবে না এবং তাদের 
ধমক দিয়ে কথা বলবে না। তাদের সাথে সুন্দর ও মনোরম ব্যবহার করবে। 

তারা যদি কোন অন্যায়ের আদেশ না দেয়, তখন তাদের আদেশের আনুগত্য করবে। 
থাকবে কারণ, আল্লাহর নাফরমানিতে কোন মাখলুকের আনুগত্য নাই। 


. মাতা-পিতার সাথে নম্র ব্যবহার করবে, তাদের সাথে মুখ কালাকালি করবে না এবং 


তাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবে না। 


. মাতা-পিতার সুনাম, মান-মর্যাদা ও তাদের ধন-সম্পত্তির সংরক্ষণ করবে। তাদের 


অনুমতি ছাড়া তাদের কোন কিছু ধরবে না। 

যে কাজ করলে তারা খুশি হয়, তা করা যেমন, তাদের খেদমত করা, পড়া লেখা করা 
ও তাদের জন্য প্রয়োজনীয় জিনিষপত্র কিনে দেয়া । 

তোমার যাবতীয় কর্মে তাদের সাথে পরামর্শ করবে। যখন বাধ্য হয়ে তাদের কোন 
বিরোধিতা কর, তাদের কাছে ক্ষমা চেয়ে নাও । 


. তারা যদি তোমাকে ডাকে তাহলে, হাসি মুখে তাদের কথার উত্তর দিবে। 


. তাদের মৃত্যুর পর তাদের জীবিত আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের সম্মান প্রদর্শন 
করবে। 
তাদের সাথে ঝগড়া করবে না। তাদের কোন ভুল দেখলে, সঠিকটি সুন্দরভাবে বুঝিয়ে 
দেবে। 


১০. তাদের সাথে কোন প্রকার হৎকারীতা করবে না। তাদের উপর তোমার আওয়াজকে 


উচা করবে না । তাদের কথা মনোযোগ দিয়ে শুনবে। 


১১. মাতা-পিতা যখন তোমার নিকট প্রবেশ করবে তখন তাদের তুমি দাড়িয়ে সম্মান 


দিবে। তাদের মাথায় চুমু দিবে। 


১২. ঘরের কাজ কর্মে মা সহযোগিতা করবে এবং বাহিরের কাজে পিতাকে সাহায্য করবে। 
১৩. যত বড় গুরুত্বপূর্ণ কাজই হোক না কেন, তাদের অনুমতি ছাড়া বাহিরে কোথাও 


সফরে যাবে না। তারপরও যদি তুমি বাধ্য হও, তাহলে তুমি তাদের সাথে যোগাযোগ 
রক্ষা করবে। 


শিশুদের লালন-পালন বে 


১৪. তাদের কামরায় তাদের অনুমতি ছাড়া প্রবেশ করবে না, বিশেষ করে তাদের ঘুম ও 
বিশ্রামের সময় । 

১৫. তুমি যদি ধূমপানে অভ্যস্ত হও, তাহলে তাদের সামনে ধূমপান করবে না। 

১৬. তাদের পূর্বেই খেতে বসবে না, খাওয়ার সময় তাদের সম্মান রক্ষা করে খাবে। 

১৭. তাদের বিপক্ষে কোন মিথ্যা কথা বলবে না। আর তারা যদি তোমার অপছন্দ কোন 
কাজ করে, তুমি তাদের সাথে দুর্ব্যবহার করো না। 

১৮. তুমি স্ত্রী সন্তানদের মাতা-পিতার সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না। সবকিছুর পূর্বে তুমি 
তাদের সন্তুষ্টি কামনা করবে। কারণ, আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টি মাতা-পিতা সন্তুষ্টি ও 
অসন্তুষ্টির উপরই নির্ভর করে। 

১৯. তাদরে আসন থেকে উচা কোন আসনে তুমি বসবে না। অহংকারী করে তাদের দিকে 
পা বিছিয়ে দিয়ে বসবে না। 

২০. তুমি যত বড় নেতা বা চাকুরীজীবী হও, তাদের পরিচয় তুলে ধরতে তুমি কখনোই 
ভুল করবে না। তাদের পরিচয়কে অস্বীকার করতে এবং কোন কথার মাধ্যমে তাকে 
কষ্ট দেয়া হতে সম্পূর্ণ সতর্ক থাকবে। 

২১. মাতা-পিতার জন্য খরচ করতে তুমি কখনোই কৃপণতা করবে না। এটি অবশ্যই 
স্ববিরোধী কাজ। কারণ, তোমার সন্তানও তোমার সাথে তাই করবে তুমি যা করে 
থাক। 

২২. বেশি বেশি করে মাতা-পিতাকে দেখতে যাবে, তাদের জন্য বিভিন্ন ধরনের হাদিয়া 
নিয়ে যাবে। আর তারা ছোট বেলায় তোমাকে যে, লালন-পালন করছে, তার জন্য 
তাদের কৃতজ্ঞতা আদায় করবে৷ তুমি তোমার সন্তানদের সাথে তোমার বিষয়টি তুলনা 
করে দেখবে। 

২৪. সর্বাধিক সম্মানের হকদার তোমার মা তারপর তোমার পিতা । আর মনে রাখবে মাতা- 
পিতার পায়ের তলে সন্তানের বেহেস্ত 

২৫. মাতা-পিতার নাফরমানি করা হতে বিরত থাকবে৷ অন্যথায় দুনিয়া ও আখিরাতের 
যাবতীয় কল্যাণ হতে বঞ্চিত হবে। আর তোমার শিশুরা সে রকম আচরণ করবে, 
যেমনটি তুমি তাদের সাথে করেছিলে। 

২৬. যখন মাতা-পিতা হতে কোন কিছু চাইবে, তখন নরম ভাবে চাইবে যখন তোমাকে 
দিবে তখন তুমি তাদের শুকরিয়া আদায় করবে, আর যখন নিষেধ করবে, তখন তুমি 
ক্ষমা চাইবে তাদের নিকট কোন কিছু পাওয়ার জন্য বাড়াবাড়ি করবে না। 


ডা মাতাপিতার দায়িত্ব সন্তানের করণীয় 


২৭. যখন তুমি কামাই-রু্জি করতে সক্ষম হবে, তখন তুমি তাই করবে এবং মাতা-পিতার 
সাহায্য করবে। 

২৮. মনে রাখবে তোমার উপর তোমার মাতা-পিতার অধিকার রয়েছে, তোমার উপর 
তোমার স্ত্রীর অধিকার রয়েছে। সুতরাং, প্রত্যেক পাওনাদারকে তার পাওনা আদায় 
করবে। উভয়ের মাঝে সামঞ্জস্যতা বজায় রাখবে এবং উভয়ের জন্য গোপনে হাদিয়া 
পাঠাবে । 

২৯. যখন তোমার মাতা-পিতার তোমার স্ত্রীর সাথে ঝগড়া করে, তখন তোমাকে অবশ্যই 
বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। তুমি তোমার স্ত্রীকে বোঝাবে যে, যদি সত্য তাদের সাথে 
হয়, তবে তুমি তাদের পক্ষের লোক এবং তাদের সন্তুষ্টি অর্জনে তুমি বাধ্য । 

৩০. বিবাহের ব্যাপারে মাতা-পিতার সাথে যদি মতবিরোধ দেখা দেয়, তখন তোমরা 
শরীয়তের বিধানকে বিচারক মানবে কারণ, তোমাদের জন্য উত্তম সহযোগী । 

৩১. মাতা-পিতার দোয়া ও বদদোয়া উভয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য। সুতরাং তুমি 
তাদের বদদোয়া বা অভিশাপ হতে বেচে থাকবে। 

৩২. মানুষের সাথে ভালো ব্যবহার কর, মানুষকে গালি দেবে না, কারণ, যে মানুষকে গালি 
দেয় মানুষও তাকে গালি দেয় । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

asl sd al tg bl st Ill Sly Il 2 ALY 

৩৩. তাদের জীবদ্দশায় তাদের বেশি বেশি দেখতে যাবে। আর তাদের মৃত্যুর পর তাদের 
পক্ষ হতে তাদের নামে দান-খয়রাত কর। তাদের জন্য এ বলে বেশি বেশি দোয়া 
করবে- 

[ এ৷), 4 45| =] হে প্ৰভূ তুমি আমাকে এবং আমার মাতা-পিতাকে ক্ষমা কর । [ 
Lee Sep LS Le) ৮১]. হে প্রভূ তুমি আমার মাতা-পিতার প্রতি অনুরুপ দয়া 
কর, যেমনটি তারা আমাকে ছোট বেলা লালন-পালন করেছিল। 


